প্রচলিত বিভিন্ন খতম 
তাৎপর্য ও পর্যালোচনা 


[ বাংলা - Bengali - J ] 


শাইখ মুস্তাফা সোহেল হিলালী 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2015 - 1436 


IsldamMHOouse 


https://archive.org/details/@salim molla 


{ls > i242} 
(idl al 


JD Je Ga Il 


LS 2 = 2 3 22 


2015 - 1436 


IslamHouse 


বিষয় 

ভূমিকা 
সুন্নাতের পরিচয় ও গুরুত্ব 
সুন্নাতের উপর অবিচল থাকার গুরুত্ব 
বিদআতের পরিচয় ও পরিণাম: 
বিদআতের সংজ্ঞা 
বিদআতের পরিণাম 

খতম শব্দের অর্থ ও প্রয়োগ 
খতমে কুরআন 

খতমে ইউনুস 

খতমে বুখারী 


১০০ 


১০২ 


১০৭ 


2১৪ 


১১৫ 


৬৪ 


৭৫ 


৮৩ 


৮৮ 


৮০৯ 


৯১ 


৯৮ 


প্রচলিত বিভিন্ন খতম তাৎপর্য ও পর্যালোচনা 
ভূমিকা 


সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে 
তাঁর শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর তাঁর সর্বশ্রেষ্ঠ 
রাসূল মুহাম্মদ % এর উম্মত বানিয়েছেন। দিয়েছেন সর্বশ্রেষ্ঠ 
চিরস্থায়ী কিতাব আল-কুরআন । এ দুইয়ের মাধ্যমে আমাদেরকে 
সর্বদা ও সর্বত্র কার্যকর বিধানের ধারক বাহক বানিয়েছেন। 
আমাদের উপর মহান আল্লাহর এসব নেয়ামত অপরিসীম । এক 
নবীর পর যখন আরেক নবী নতুন দীন নিয়ে আসেন, এক 
কিতাবের পর যখন আরেক কিতাব নতুন কিছু বিধান নিয়ে অবতীর্ন 
হয়, তখন স্বভাবত উম্মতের মধ্যেই দুই শ্রেণি হয়ে যেতে দেখে 
যায়। এক শ্রেণি নতুন নবীর উপর ঈমান আনেন, ফলে তারা 
মুমিনই থাকেন । আরেক শ্রেণি নতুন নবীকে মিথ্যুক আখ্যায়িত করে 
বেঈমান বা কাফের হয়ে যায় । আল্লাহর কৃপায় সর্বশেষ নবীর উম্মত 
হওয়ার সৌভাগ্যে আমরা এমন পরীক্ষামুক্ত । না নতুন নবী আসবেন, 
না কোনো নতুন বিধান আসবে নতুন কোনো দীন বা পদ্ধতির 
অনুসরণ করব কি করব না এই ঝামেলায় আমাদেরকে কখনো 
পড়তে হয় না৷ যে নবীর মাধ্যমে আল্লাহ্‌ তাঁর দীনকে পরিপূর্ণ করে 
দিয়েছেন সেই নবীর উম্মত হতে পারা কতই বড় সোভাগ্যের কথা 


তা পূর্বের উম্মতের ইতিহাস নিয়ে একটু চিন্তা করলেই বুঝে 
আসবে তাই আল্লাহ আমাদেরকে এই বড় নেয়ামত প্রদানের জন্য 


রাসূল % এর দীন, তাঁর তরিক্কা, তাঁর আদর্শ প্রচারে সাহাবায়ে 
কেরাম থেকে নিয়ে যুগে যুগে একশ্রেণি তাদের জীবন বিলিয়ে 
দিয়েছেন। ফলে ইবাদত সংক্রান্ত যেকোনো খুটিনাটি বিষয়ে রাসূল 
% এর আদর্শ আমাদের মাঝে বিদ্যমান । এখন আমাদের দায়িত্ব 
শুধুমাত্র তাঁর রেখে যাওয়া দীনের অনুসরণ । দীন পালনে তাঁর 
পদ্ধতির অনুসরণ । সালাত, যাকাত, সওম, হজ্জ, তেলাওয়াত দো'আ, 
দুরূদ, যিকর সর্বক্ষেত্রে তাঁর রেখে যাওয়া পদ্ধতির অনুসরণ 
অনুকরণই একজন মুমিনের কর্তব্য। এমন কোনো ইবাদত বা নেক 
আমল নেই যেখানে তাঁর আদর্শ নেই ইবাদত সংক্রান্ত সব বিষয় 
বিবেক কর্তৃক নির্ধারণের উর্ধ্বের বিষয়, যা একমাত্র ওহীর মাধ্যমেই 
জানা যায়, জ্ঞানের শেষ সীমা থেকেই ওহীর সুচনা, সুতরাং তাঁর 
আদর্শ, পদ্ধতি, উদ্দেশ্য যেখানে নেই তা ইবাদত বা নেক আমল 
বলে গণ্য হওয়ার কোনো সুযোগ নেই । 


অনেক দিন থেকেই মনে প্রশ্ন ছিল যে, কুরআন তেলাওয়াত একটি 
নেক আমল, হাদীস চর্চা একটি নেক আমল ৷ অনুরূপ দো'আ, দুরূদ, 
যিকর সবই নেক আমল ৷ তাই এগুলোর মাঝে পরিবর্তন, পরিবর্ধন, 


J 


সংযোজন, বিয়োজন করা, অথবা এগুলোকে রাসূল $৪ এর উদ্দেশ্য 
বর্জিত অর্থাৎ তিনি এগুলোকে যে উদ্দেশ্যে করেন নি সে উদ্দেশ্যে 
করার সুযোগ থাকে কীভাবে? আমাদের সমাজের প্রচলিত ‘খতম’ কি 
এর ব্যতিক্রম? খতমের নামে রাসূল % এর সুন্নাত পদ্ধতির ব্যত্যয় 
ঘটানো, তিনি যে উদ্দেশ্যে এগুলো করেন নি তা করা কতটুকু সিদ্ধ? 
আল-হামদু লিল্লাহ, দেখা যায় অনেক প্রজ্ঞাবান আলেম যারা যুক্তির 
উর্ধ্বে রাসূল % এর সুন্নাতকে স্থান দেন, পূর্ণাঙ্গ সুন্নাতের অনুসরণের 
সর্বদা চেষ্টা করেন, তারা সব সময়ই এসবের বিরোধিতা করে 
আসছেন। বাংলাদেশে এদের মাঝে অন্যতম বিশিষ্ট মুফতি, সবার 
কাছেই যার সুন্নাতের পাবন্দির কথা প্রসিদ্ধ, মুফতি ফয়জুল্লাহ রাহ.- 
আল্লাহ তাকে মাগফেরাত ও রাহমাত দিয়ে ঢেকে নিন- তিনি সর্বদা 
এসবের কঠোর বিরোধিতা করতেন তাঁর রচিত কাব্যের কিতাব 
‘পান্দে নামাহ খাকী’তে প্রচলিত খতম সম্পর্কে একটি পাঠ 
লিখেছেন, যাতে সর্বপ্রকার খতম বিদ‘আত ও সুন্নাহ বহির্ভূত আখ্যা 
দিয়ে এসব বিদ'আত কুসংস্কার পরিহার করে সুন্নাতকে আকড়ে 
ধরার নসীহত করেছেন ।' তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা ‘হামিউস্‌-সুন্নাহ’ 
মেখল, চট্টগ্রামে অধ্যয়ন থেকেই মূলত সুন্নাত এবং সুন্নাতের ধারক 


* মুফতি ফয়জুল্লাহ, পান্দে নামাহ খাকী, মুফতি ইযহারুল ইসলামের ব্যাখ্যাসহ, 
খতমে শবীনাহ, খতমে বুখারী, খতমে দু'আ ইউনুস এবং অন্যান্য ফাসেদ 
কুসংস্কার যেমন...আলোচনা, পৃষ্টা: ৩১। 


v 


আলেমদের প্রতি মহব্বত এবং বিদ‘আতের প্রতি ঘৃণা জন্ম নেয়। 
আসাতিযায়ে কেরাম সব সময় তাঁর একটি মূল্যবান নসীহত 
শুনাতেন। নসীহতটি ছিল, 


"SG nl Ie HE > 13 RES JS UF a i" 


“কোন পীরের কথা ও কর্ম দলীল নয় * হক্ক বল, আহমদ 
এর কর্মকে ধর” 


যদিও শয়তানের ধোঁকায় বা না জেনে অনেক সময় সুন্নাত 
বিরোধি বিদআতি কর্মে লিপ্ত হয়ে যাই । আল্লাহর কাছে তার জন্যে 
সর্বদা ক্ষমা প্রার্থনা করি। 


সুন্নাহ বহির্ভূত এসব খতম পদ্ধতির প্রতি অনীহা থাকা 
সত্বেও অনেক সময় ঈমানী দুর্বলতা বা পরিবেশ পরিস্থিতিতে 
নিজেকে এসবের মধ্যে জড়িয়েছি। জড়িয়ে থাকার কারণে এসবের 
আরো অনেক না-জায়েয দিক সামনে আসলে দিন দিন এগুলোর 
প্রতি আরো বেশি অনীহা ও সাধারণ জনগণের অজ্ঞতার উপর 
আফসোস জন্ম নেয়। সহজভাবে সুন্নাহর পদ্ধতিতে নেক আমল 
পালন করা ছেড়ে দিয়ে অযথা এসবে লিপ্ত হয়ে নিজের সময়, টাকা 
পয়সা কেন ব্যয় করি? এতে আমার কী লাভ? আমার অজ্ঞতার 
কারণে এক গোত্রের দুনিয়াবী কিছু স্বার্থ অর্জন হচ্ছে, এই যা। এই 


A 


কি আমার চাওয়া পাওয়া? একে কি আমি একবারও নবীর সুন্নাতের 
সাথে মিলিয়ে দেখেছি? আমাদের এসব কর্ম কতটুকু গ্রহণযোগ্য এই 
কথাটি উপলব্ধি করার জন্য এ বিষয়ে কিছু লিখার ইচ্ছা দীর্ঘ দিন 
থেকে লালন করে আসছিলাম । সর্বশেষ মহান আল্লাহর ইচ্ছায় এই 
ক্ষুদ্র রচনাটি লিখতে সক্ষম হয়েছি। এতে যা কিছু ভাল সবই 
আল্লাহর পক্ষ থেকে, আর যা মন্দ সব আমি অধমের ৷ এতে কিছু 
মানুষের উপকার হলে এটাই আমার স্বার্থকতা ৷ এ বিষয়ে সামান্য 
হলেও আলোচনা করতে পারায় আবারো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন 
করছি। 


হাদীসে রয়েছে: “যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি 
সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি।”* তাই সর্বপ্রথম আমার 
পিতার জন্য দো‘আ করি, আল্লাহ যেন তাকে মাগফিরাত ও রাহমাত 
দ্বারা বেষ্টন করে নেন। যার সর্বাত্মক চেষ্টার ফলেই হয়ত আল্লাহ্‌ 
তাঁর রহমতে দ্বীনি ইলমের সাথে নিজেকে সংশ্লিষ্ট রাখার তওফিব্ক 
দিয়েছেন। যিনি দীর্ঘ দিন সরকারী মাদ্রাসায় হাদীসের খেদমাত 
করলেও আমাকে শুধু এজন্য কওমি মাদ্রাসায় পড়িয়েছেন যাতে করে 
আমার মাঝে ইলমি দক্ষতা ও সুন্নাতের পাবন্দি এই দুটি জিনিস 


* তিরমিযী, সুনান, যে তোমার প্রতি দয়া করেছে তার শুকরিয়া অনুচ্ছেদ, 
নং:১৯৫৫ ৷ হাদিসটি সহীহ লিগাইরিহি। 


a 


অর্জিত হয়। জানি না তাঁর এ আশা কতটুকু কার্যকর হয়েছে। আজ 
তিনি জীবিত থাকলে এই ক্ষুদ্র মেহনতটি দেখলে হয়ত অত্যন্ত খুশি 
হতেন । আল্লাহ যেন এই খেদমাতটুকু কবুল করেন। ক্ববুল হলে 
হাদীসের ভাষায় তিনি অবশ্যই এর ছওয়াবের অংশ পাবেন। 


এরপর শুকরিয়া জ্ঞাপন করছি আমার সকল উত্তাদদের যাদের 
যোগ্যতা ও পরিশ্রমের ফলেই আমার মাঝে যেটুকুই হোক ইলমের 
বীজ বপন হয়েছে। তাদের ইলমি অনুদানের সাথে সাথে বিভিন্ন 
জনের আরো বিভিন্ন ধরণের অনুদান রয়েছে, ছোট পরিসরে 
বিস্তারিত আলোচনার অবকাশ নেই। এক কথায় জীবিত সবার 
কৃতজ্ঞতা, দীৰ্ঘ বরকতময় হায়াত কামনা এবং মৃতদের জন্য রাহমাত 
ও মাগফিরাতের দো'আ করছি। 


একজনের নাম নিলেই আরেকজনের অবমূল্যায়ন নয়, এর 
আলোকে যার নাম উল্লেখ না করে পারছি না, তিনি হলেন আমার 
উত্তায মুহতারাম মুফতি আবুল কালাম যাকারিয়া । যার ইলমি সহ 
বিভিন্ন অনুদান আমার রক্তের প্রতিটি কণায় কণায়। তাঁর খন 
পরিশোধ করা আমার পক্ষে কখনোই সম্ভব নয়৷ দ্বীনি ইলমের 
কিঞ্চিত যা কিছুই অর্জন করেছি তার সিংহভাগই মূলত তাঁর সাথে 
দীর্ঘ দিনের সুহবতের ফসল বলে মনে করি৷ হক্ক বোঝার পর কারো 
দোহাই দিয়ে এক ইঞ্চি না সরার চেষ্টা মূলত তাঁরই দীক্ষা । আরো 


As 


কিছু লিখার ইচ্ছা থাকলেও এ কথাগুলো লিখতেই চক্ষু ছলছল 
করায় আর লিখতে পারছি না। আশাকরি তিনি আমার এই ক্ষুদ্র 
রচনা দেখে আনন্দিত হবেন এবং এটিকে আমার মাঝে তাঁর নিজের 
আল্লাহ তাঁর হায়াতকে বরকতময় করে তুলুন ৷ জাতিকে তাঁর থেকে 
উপকৃত হওয়ার ধারাবাহিকতা দীর্ঘ করে দিন। 


রচনাটি লিখার ক্ষেত্রে আরো যারা উৎসাহ উদ্দীপনা দিয়ে 
সাহস দিয়েছেন তাদের সবার শুকরিয়া জ্ঞাপন করছি । বিশেষ করে 
মাওলানা আব্দুল্লাহ মানসুর ও আমার অত্যন্ত ন্নেহভাজন ছাত্র হাফেজ 
মাওলানা ইয়াহ্‌ইয়া রচনাটির প্রচ্ফ দেখার কষ্ট বরণ করায় 
তাদেরকে অসংখ্য ধন্যবাদের সাথে সাথে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন 
করছি । আল্লাহ তাদেরকে জাযায়ে খাইর দান করুন। 


রচনাটি লিখতে হাদীসের ক্ষেত্রে একমাত্র সহীহ হাদীসের 
উপরেই নির্ভর করা হয়েছে। দু-একটি হাসান পর্যায়ের হাদীস উল্লেখ 
করা হয়েছে যা মুহাদ্দিসীনে কেরামের নিকট গ্রহণযোগ্য| দ'য়িফ বা 
দুর্বল কোনো হাদীসের উপর নির্ভর করা হয় নি। 


নির্ভুল তথ্য প্রদানের লক্ষে, প্রতিটি হাদীস, অন্যান্য তথ্য, 
কারো উদ্ধৃতির উপর নির্ভর না করে মূল কিতাব দেখে সেখান থেকে 


)) 


বর্ণনা করা হয়েছে সাথে সাথে প্রতিটি হাদীসের অধ্যায়, অনুচ্ছেদ 
উল্লেখ করার চেষ্টা করা হয়েছে, যাতে মুদ্রনের কমবেশের কারণে 
হাদীস বা অন্যান্য তথ্য অনুসন্ধান করে বের করতে বেগ পেতে না 
হ্য়। 


হাদীস সহ অন্যান্য তথ্যসূত্র টিকা আকারে বাংলায় উল্লেখের 
সাথে সাথে আলেমগণের সুবিধার্থে মূল মতনের পাশাপাশি আরবীতে 
তা উল্লেখ করা হয়েছে। 


প্রতিটি তথ্যসূত্র উল্লেখের পাশাপাশি সাধ্যানূযায়ী বর্ণিত 
কিতাবের লিখকের নাম, তাঁর জন্ম-মৃত্যু বা শুধু মৃত্যু সন মূল বইয়ে 
অথবা টিকায় উল্লেখ করার চেষ্টা করা হয়েছে যাতে তাঁর যুগ দেখে 
আসলাফিয়্যাত তথা সিনিয়ারিটির মূল্যায়ণ করা হয় । 


হাদীসের বর্ণনায় বিষয়বস্তু এক থাকা সত্বেও অনেক সময় 
শব্দের সামান্য ব্যতিক্রম থাকে। তাই অনেক হাদীস একাধিক 
কিতাবে থাকা সত্বেও একাধিক কিতাবের উদ্ধৃতি দেওয়া হয় নি। 
বরং যে হাদীসটি উল্লেখ করা হয়েছে তা হাদীসের যে কিতাবে হুবহু 
রয়েছে শুধুমাত্র সেই কিতাবের উদ্ধৃতি দেওয়া হয়েছে। 


নিজের ইলমি ও ভাষাগত দুর্বলতা থাকা সত্বেও এ বিষয়ে 
রচনার কাজে হাত দেওয়ার সাহস যোগার কারণ পাঠকগণ 


১ 


আশাকরি বুঝতে পেরেছেন। ভুল হতে পারে এই আশায় কোনো 
কিছু না লিখলে আজ পৃথিবীতে কোনো রচনাই থাকত না । ভুলের 
উর্ধ্বে থাকার মু'জিযা একমাত্র আল্লাহর কালামের ৷ “মানুষ মাত্রই 
ভুল’ এই প্রবাদ যিনি বিশ্বাস করেন, তিনি ভুলের সমালোচনা করেন 
না। নবীগণ ছাড়া কেউই যেখানে ভুলের উর্ধ্বে নয়, সেখানে আমার 
মত দুর্বলের কথা কী হতে পারে। তাই ভুল থাকবেই । আপনার 
কাজ হচ্ছে “দীন উপদেশের নাম” হিসেবে বাস্তব ভুলের 
সংশোধনের পথ খোঁজা ৷ যথাসাধ্য বিশুদ্ধ কথা লিখার চেষ্টা করেছি, 
তবুও ভুল হওয়াই স্বাভাবিক । তাই যে কোনো ইলমি, ভাষাগত, 
তথ্যগত ভুল কারো দৃষ্টিগোচর হলে আমাকে অবগত করা আপনার 
ইলমি আমানত মনে করবেন । আপনার সঠিক পরামর্শ শ্রদ্ধার সাথে 
সাদরে গ্রহণ করে পরবর্তী সংস্করণে তা সংশোধনের চেষ্টা করা 
হবে ইনশা-আল্লাহ 


বিনীত: মোস্তফা সোহেল হিলালী 


সুন্নাতের পরিচয় ও গুরুত্ব 


সুন্নাতের পরিচয় ও গুরুত্ব অনেক জরুরী ও দীর্ঘ বিষয় ৷ 
শরয়ী বিধানের দ্বিতীয় উৎস এই সুন্নাত, তাই তা অনেক দীর্ঘ 
হওয়ার কথা৷ উলামায়ে কেরাম এ বিষয়ের উপর অনেক কিতাব 
রচনা করেছেন।’ আমাদের মূল আলোচনা সুন্নাত বা বিদ‘আত নিয়ে 
নয়। তাই এ বিষয় নিয়ে আলোচনা করার কথা নয়। তথাপি 
প্রচলিত বিভিন্ন খতম যা আমাদের মূল আলোচনার বিষয় তা বুঝতে 
সুন্নাত ও বিদ‘আত বোঝার বিকল্প নেই । তাই অত্যন্ত সংক্ষেপে দুটি 
বিষয়েই একেবারেই সামান্য আলোচনার চেষ্টা করব ইনশা আল্লাহ । 
যাতে করে খতমের তাৎপর্য বুঝা আমাদের জন্য সহজ হয়ে যায় । 
বাস্তব কথা হলো, যিনি প্ৰকৃতপক্ষ সুন্নাত ও বিদ‘আত চিনে 
নিয়েছেন তার কাছে প্রচলিত খতমের তাৎপর্য আলোচনা করে 
বোঝাবার প্রয়োজন নেই । যাই হোক, অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনার 


১ বাংলাভাষীদের জন্য এ বিষয়ের উপর প্রখ্যাত আলেমে দীন ড. খোন্দকার 
আবদুল্লাহ জাহাঙ্গির রচিত ‘এহ্‌ইয়াউস সুনান’ বইটি আমার ধারণা মতে 
অদ্বিতীয় এবং অতুলনীয় । সাধারণের চেয়ে আলেমদের জন্য বইটি অত্যন্ত বেশি 
উপকারী বলে পড়ে বুঝতে পেরেছি। বইটি পড়ে মন্তব্য করার জন্য উলামায়ে 
কেরামের কাছে অনুরোধ রইল ৷ উনার প্রতিটি বই একেকটি তাজদীদি খেদমাত 
বলে অধমের কাছে মনে হয়েছে। আল্লাহ উনার হায়াতকে বরকতময় করে 
দীনের আরো বেশি খেদমাত করার সুযোগ দিন। 


NE 


মাধ্যমে সুন্নাত ও বিদ‘আত দুটি বিষয়কে একটু বোঝার চেষ্টা করব 
ইনশাআল্লাহ । আল্লাহর তওফিক কাম্য । 


সুন্নাত শব্দের শাব্দিক বা আভিধানিক অর্থ: ছবি, প্রতিচ্ছবি, 
প্রকৃতি, জীবন পদ্ধতি, কর্মধারা, রীতি, আদর্শ ইত্যাদি ।* শরয়ী 
পারিভাষিক অর্থ উল্লেখ করতে ইবনু মানযুর লিখেন: 


dl be dle rll le 2 SE Cl 3 cH" 
4 G2 0 3s YB ad 259 csr Sy ag 4S 
Sl SUSIE AL DSN BS IE by pl SUSY 

“2+ Ll 
“তবে যখন শরীয়তে সুন্নাত শব্দটি প্রয়োগ করা হয় 


তখন এর দ্বারা উদ্দেশ্য হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যে সব বিষয়ের আদেশ করেছেন, যে সব 


* ইবনু মানযুর, লিসানুল আরব, মাদ্দাহ: ৮০, ১৩/১২৪। 

£ আরবী ভাষার বিশাল শব্দ ভান্ডার সম্বলিত বিখ্যাত অভিধান ‘লিসানুল-আরব’ এর 
রচয়িতা আবুল ফযল জামালুদ্দান ইবনু মানযুর আল-আনসারী, জন্ম: ৬৩০ 
ওফাত: ৭১১ হিজরী, মোতাবেক: ১২৩২-১৩১১ ঈসায়ী । মূল আফ্রিকী বংশীয়, 
তবে তার জন্ম ও মৃত্যু মিশরে ৷ (আল-আণ'লাম: ৭/১০৮ । 


\০ 


থেকে নিষেধ করেছেন, কথা ও কর্মের মাধ্যমে যে 
দিকে আহ্বান করেছেন, যা সম্মানিত কিতাব কুরআনে 
বলা হয় নি। এ জন্যই বলা হয়, শরীয়তের দলীল 
কিতাব ও সুন্নাত । অর্থাৎ হাদীস এবং কুরআন” 


উসূলে ফিকহের কিতাবাদিতে সুন্নাতের সংজ্ঞায় বলা 
হয়েছে: 


- gloom be F ompodI DIL AlS Lal" 
Yo 45 3 ny SLD 28 - lg le il bo 
caahy SL AUS) a2 753 lady ply «le il 
-\is2 ls Lal al ais Ll Jol des SS 


(\\A 


“উসুূলীদের পরিভাষায় সুন্নাত হচ্ছে, “কুরআন ছাড়া যা 
কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
প্রকাশ পেয়েছে” এই সংজ্ঞায় নবী সাল্লাল্লাহু আলাইহি 


‘ লিসানুল আরব, প্রাগুক্ত 


ওয়াসাল্লামের কথা, কর্ম, স্বীকৃতি, লিখা, ইঙ্গিত, প্রতিজ্ঞা 
ও বর্জন সুন্নাতের অন্তর্ভুক্ত ৷” 


আল্লামা শাওকানী* রাহ. সুন্নাতের সংজ্ঞাটি যেভাবে বর্ণনা 
করেন: 


J: Cl Hl CLS SB 51s las bl 
Pll AL DES; a2 755 edgy LG aE lS ol 
Sr 3 Ll e232 BM pl Ss Sx + 
bf Soy 22 2 be Fr ees SB ail yal 
JPEN) LL lr ORAS dl pL 
ঠা 3 ds) al «Jl ds rE I ul 

(৭০-) Gis i Ll 


“শরয়ী পরিভাষায় সুন্নাতের অর্থ, অর্থাৎ 


” ড. মুহাম্মদ হুসাইন ইবন হাসান, মা'আলিমুল উসূলিল ফিব্কহী ‘ইনদা আহলিস্‌- 
সুন্নাতি ওয়াল জামা‘আহ, দ্বিতীয় আলোচনা, সুন্নাতের সংজ্ঞা, পৃষ্টা:১১৮। 

‘ মুহাম্মদ ইবন আলী ইবন মুহাম্মদ ইবন আবদুল্লাহ আশ্-শাওকানী। ১১৭৩- 
১২৫০ হিজরী, ১৭৬০-১৮৩৪ ঈসায়ী। ইয়ামান এর সান‘আর ফক্ধীহ, 
মুজতাহিদ ৷ উসূল, হাদীস, ফিব্কুহ, তাফসীর সর্ব বিষয়ে তার পান্ডিত্য ও রচনা 
বিদ্যমান । 


আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন। 
ভাষাবিদ ও হাদীস বিশারদদের নিকট ব্যাপক অর্থে তা 
ওয়াজিব এবং অন্যান্য বিষয়ের উপর প্রয়োগ করা হয়। 
তবে ফিব্কহবিদদের পরিভাষায় তারা ওয়াজিব নয় 
এমন বিষয়ের উপর সুন্নাতের প্রয়োগ করে থাকেন। 
এর বিপরীতে বিদ‘আত শব্দটি ব্যবহার হয়, যেমন বলা 


হয়: অমুক আহলুস্‌-সুন্নাহ ৭ 


উপরের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পেরেছি যে, ফিব্কুহের 
পরিভাষায় সুন্নাতের একটি অর্থ, ফরয এবং ওয়াজিব ব্যতীত অন্যান্য 
আমল । 


তবে সুন্নাতের মৌলিক অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সার্বিক জীবন আদর্শ। ফরয, ওয়াজিব ও নফল 
সবকিছুর উপর সুন্নাতের ব্যবহার হাদীসে প্রসিদ্ধ ৷ 


মোটকথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন 
আদৰ্শই দীন। জীবনাদর্শের বিভিন্ন দিকের গুরুত্বের তারতম্য থেকে 
বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে ফরয, 


* আল্লামা শাওকানী, ইরশাদুল ফুহুল ইলা তাহ্ক্কীক্কিল হাক্কি মিন ইলমিল উসূল, 
প্রথম পরিচ্ছেদ, সুন্নাতের আভিধানিক এবং শরয়ী অর্থ, ১/৯৫। 


\A 


ওয়াজিব, নফল ইত্যাদি শব্দের ব্যবহার করা হয়েছে। ইবাদতের 
মধ্যে সুন্নাতের ব্যতিক্রম মানেই দীনের মধ্যে তাহরিফ বা পরিবর্তন । 
দীনকে আল্লাহ তা'আলা পরিপূর্ণ করার ঘোষণা! এবং রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শই সর্বোচ্চ আদর্শ বলে 
ঘোষণা'' দিয়ে দিয়েছেন। তাই কোনো ধরণের কম-বেশি, যোগ- 
বিয়োগ করার সুযোগ নেই৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যখন যে ইবাদত যেভাবে করেছেন তা তখন সেভাবে করতে হবে। 
এর ব্যতিক্রম করলে তা খেলাফে সুন্নাত বলে অগ্রাহ্য হবে। 


সুন্নাতের উপর অবিচল থাকার গুরুত্ব 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে পূর্ণাঙ্গরূপে 
মেনে নেওয়াই একজন মুমিনের কর্তব্য । তার জীবনাদর্শের বাইরে 
যাওয়ার চিন্তা করা মুমিন কল্পনা করতে পারেন না সুন্নাতের বাইরে 
যাওয়াকে তিনি তার আখিরাতের ঝুঁকি মনে করেন। মুমিন জায়েয 
না-জায়েযের বাহাসে লিপ্ত না হয়ে হুবহু নবীর আদর্শের উপর 
থাকাকেই কর্তব্য মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
হাদীস তাকে এক সুঁতো পরিমাণ বাইরে যেতে দেয় না। কদাচিৎ 


* সূরা মায়েদাহ, আয়াত: ৩। 
* সূরা আহযাব, আয়াত: ২১। 


এমন হয়ে গেলে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন: 


S402 Al AUN NY G5 Ll BS lata G5 or lo) 
2 UE) SS rl 033 2 03h 2 
O78 Tb pais 0 TL 098 SS Aaa 
3 5৮০১ ২৯৮ ০৮১ চো 38:০৪ ৯৮ ১৯ 
oe DS hy 3 Fe HL AE 59 PF 
58 Sh UNIONS pe 20) 0 Y2 3 > UY 

(ANB) endl or Al 5 Sl 


“আল্লাহ তা'আলা আমার পূর্বে যখনই কোনো জাতির 
মাঝে নবী প্রেরণ করেছেন তখনই উম্মাতের মধ্যে 
তার এমন হাওয়ারী ও সাথী দিয়েছেন, যারা তাঁর 
আদর্শ অনুসরণ করে চলতেন, তার নির্দেশ অক্ষরে 
অক্ষরে পালন করতেন অনন্তর তাদের পরে এমনসব 
লোক তাদের স্থলাভিষিক্ত হয়েছে, যারা মুখে যা বলে 
বেড়াত কাজে তা পরিণত করত না, আর সেসব কর্ম 
সম্পাদন করত যেগুলোর জন্য তারা আদিষ্ট ছিল না। 
এদের বিরুদ্ধে যারা হাত দ্বারা জিহাদ করবে তারা 
মুমিন, যারা এদের বিরুদ্ধে মুখের কথা দ্বারা জিহাদ 


[ 


করবে তারাও মুমিন এবং যারা এদের বিরুদ্ধে 
অন্তরের ঘৃণা দ্বারা জিহাদ করবে তারাও মুমিন। এর 
বাইরে সরিষার দানা পরিমানও ঈমান নেই ৷** 


সুন্নাতের উপর থাকার গুরুত্ব এবং এর বাইরে যাওয়ার 
ভয়াবহতা উপলব্ধি করতে এই একটি হাদীসই যথেষ্ট । কুরআনের 
একাধিক জায়গা এবং একাধিক হাদীসে এ বিষয়ের গুরুত্ব দেওয়া 
হয়েছে । আমাদের মূল আলোচ্য বিষয় সুন্নাত নয়, তাই আর কোনো 
আয়াত বা হাদীস উল্লেখ করছি না। 


কল্যাণের সাক্ষ্যপ্রাপ্ত যুগের আলেমগণ উপরোক্ত হাদীসের যথাযথ 
মর্যাদা রক্ষা করেছেন। আল্লাহ তাঁর দীন তথা নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ রক্ষা করার জন্যই নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের এমন নায়েব তৈরী করেছেন। যুক্তি বা 
বিবেক দ্বারা দীনের মধ্যে নতুন কিছুর সংযোজন, ইবাদতে নতুন 
পদ্ধতি আবিষ্কার ইত্যাদির বিরুদ্ধে সজাগ থেকে সর্বদা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষন করার চেষ্টা করেছেন এবং 


* সহীহ মুসলিম, ঈমান অধ্যায়, অনুচ্ছেদ: মন্দ কাজ থেকে নিষেধ করা ঈমানের 


অঙ্গ....,নং; ১৮৮ । 
y) 


সক্ষম হয়েছেন। সুন্নাতের বাইরে যাওয়া মানেই ভ্রান্তির পথ উম্মুক্ত 
করা এ কথা বুঝতে তাদেরকে বেগ পেতে হয় নি । সর্বযুগেই আল্লাহ 
তা'আলা এমন একদল লোকের মাধ্যমে তার নবীর সুন্নাতকে রক্ষা 
করবেন যারা নবীর হুবহু সুন্নাতের উপর থাকার চেষ্টা করবেন। 
সুন্নাতের বাইরে কিছু দেখলেই যথাসাধ্য তা প্রতিহত করার চেষ্টা 
করবেন ৷ আল্লাহ তা'আলা আমাদেরকে এই দল বা তাদের সহযোগী 
হিসেবে কবুল করুন। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী’ রাহ. 
সুন্নাতের উপর থাকার গুরুত্ব বুঝাতে উপরোক্ত হাদীস সহ আরো 


il je lay le Ml pe USS S' 
le ol nr Hl 5 es Gl BE, LS 
LLL S53) 5 ol ll bs 


2 হিন্দের প্রখ্যাত মুহাদ্দাস, আহমদ ইবন আব্দুর রহীম আশ-শাহ ওলিউল্লাহ 
দেহলবী ৷ যার তাজদীদি বা সংস্কারমুলক কর্ম আরব ‘আজম সর্বজন স্বীকৃত । 
তার লিখিত বিভিন্ন কিতাব এর জলন্ত প্রমান । জন্ম: ১১১৪ হিজরী, ওফাত: 
১১৭৬ হিজরী । আফসোসের বিষয়, উপমহাদেশের এ মহান ব্যক্তিত্বের নাম 
আমাদের মুখে থাকলেও তার চিন্তাধারার বাস্তব কোনো মূল্যায়ন আমাদের মাঝে 
নেই ৷ তাঁর চিন্তাধারা ও তাঁর রচনা সমগ্রের বাস্তব মূল্যায়ন আরব আলেমগণ 
করে থাকেন । তাঁর রচনা তাদের পাঠ্য সিলেবাস এর প্রমাণ । 


ণ্ধ 


“নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
সর্বপ্রকার তাহরিফ তথা দীনের বিকৃতি প্রবেশ করানো 
থেকে সতর্ক করেছেন, তাহরিফ থেকে কঠোর নিষেধ 
করেছেন, উম্মত থেকে এ ব্যাপারে প্রতিশ্রুতি 
নিয়েছেন, এ ব্যাপারে শিথিলতার সবচেয়ে বড় কারণ 
হলো সুন্নাতের উপর আমল ছেড়ে দেওয়া...” 


এরপর তিনি হুবহু সুন্নাতের অনুকরণ না করার সতর্কতা 
সম্বলিত বিভিন্ন হাদীস উল্লেখ করেন। আলোচনা দীর্ঘ হয়ে যাবে 
বিধায় তা উল্লেখ করছি না। পাঠকের কাছে তার এই আলোচনাটি 
দেখে নিতে অনুরোধ রইল সারকথায় তিনি সুন্নাতের মধ্যে কম 
বেশ, সংযোজন, বিয়োজন, বাড়াবাড়ি সবকিছুকেই দীনের তাহরীফ 
বা বিকৃতি গণ্য করেছেন এবং তা বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণ 
করেছেন। 


সারকথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক 
জীবন-পদ্ধতিই সুন্নাত । যা তিনি ফরয হিসেবে করেছেন তা ফরষ 
হিসেবে পালন করা সুন্নাত । যা নফল হিসেবে করেছেন তা নফল 


+ মুহাদ্দিসে দেহলবী, হুজ্জাতুল্লাহিল বালিগাহ, কিতাব ও সুন্নাত আকড়ে ধরা 
অধ্যায়, ১/৩৫৭ । 


হিসেবে পালন করা সুন্নাত । যা সর্বদা করেছেন তা সর্বদা করা, যা 
মাঝে মাঝে করেছেন তা মাঝে মাঝে করা সুন্নাত । যা সর্বদা বর্জন 
করেছেন তা সর্বদা বর্জন করা, যা মাঝে মাঝে বর্জন করেছেন তা 
মাঝে মাঝে বর্জন করা সুন্নাত । যেই কাজ যেই পদ্ধতিতে করেছেন 
তা সেই পদ্ধতিতে পালন করাই সুন্নাত । কোনো কিছুতে বেশ কম 
হলেই খেলাফে সুন্নাত বলে গণ্য হবে করণীয় বর্জনীয় সকল ক্ষেত্রে 
তাঁরই পদ্ধতি অনুসরণ করতে হবে। আনাস ইবনু মালেক 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদীস দেখুন: 


3 le dl Ge Al Ell 092 dl bay SDS 
brs LS ls 5 ale Bl 2 gl Ls 8 033 
fg de Mp2 lr 5 nly yj oS 
EEE EOE CT ETE 
JG, HN, Al eyol bl LT IG, lanl JM ol Sb 
dl be dil dy dled sl Co 313 Ll JT 
Sf ably Lal ¢ 135 155 2G 23 5) J ls 9 alc 
3) bol bl prol SS 4d Sl, dh Ls 
(০) ঠা ত ভল 8 8) od ll E95 
(tvvi:3) CE SE tL CEES Sl 


ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট গিয়ে তাঁর ইবাদত সম্পর্কে 
জিজ্ঞাসা করল যখন তাদেরকে তাঁর ইবাদত সম্পর্কে 
জানানো হলো প্রশ্নকারী সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কিছুটা কম ভাবলেন 
বলে মনে হলো। তারা বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আমাদের তুলনা হতে 
পারে? আল্লাহ তাঁর পূর্ববর্তী ও পরবর্তী সকল গোনাহ 
ক্ষমা করে দিয়েছেন (তাঁর কোনো গোনাহ নেই, আর 
আমরা গোনাহ্গার উম্মত, আমাদের উচিৎ তাঁর চেয়ে 
বেশি ইবাদত করা) তখন তাদের একজন বললেন: 
আমি সর্বদা সারা রাত জেগে নামায পড়ব অন্যজন 
বললেন: আমি সর্বদা রোজা রাখব, কখনই রোজা 
ভাঙ্গব না। অন্যজন বললেন: আমি আজীবন নারী 
সংসৰ্গ পরিত্যাগ করব, কখনো বিবাহ করব না। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা 
জানতে পেরে তাদের কাছে এসে বললেন: তোমরাই 
কি এমন এমন কথা বলেছ? তোমরা জেনে রাখ! আমি 
আমি তোমাদের মধ্যে সর্বোচ্চ তাক্কওয়াবান । তা সত্বেও 


০ 


মাঝে নফল রোজা রাখা পরিত্যাগ করি। রাতে কিছু 
ঘুমাই । আমি বিবাহ করি। যে ব্যক্তি আমার সুন্নাত 
অপছন্দ করল তার সাথে আমার কোনো সম্পর্ক 
নেই৷” 


পাঠক, একটু গভীরভাবে লক্ষ্য করুন। এখানে তিনজন 
সাহাবীর কেউই নাজায়েয কোনো কাজের ইচ্ছা পোষণ করেন নি। 
প্রত্যেকেই ভালো কাজের নিয়ত করেছেন। নফল নামায কতই না 
উত্তম ইবাদত, নফল সালাতের মাধ্যমে সময় কাটানো মুমিনের উত্তম 
ব্যবস্থা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন 
বলে উল্লেখ রয়েছে।*€ নফল সিয়াম পালন করা কতই না উত্তম 
কাজ । বেশি বেশি ইবাদতের জন্য বিবাহ শাদিতে নিজেকে জড়িত 
না করা কতই না উত্তম নিয়ত বা কল্পনা । তথাপি এই কর্মগুলোকে 


'5 সহীহুল বুখারী, নিকাহ অধ্যায়, নিকাহের প্রতি উৎসাহ অনুচ্ছেদ, নং: ৪৭৭৬ ৷ 

* সুয়ুতী, আল-জামি‘উল কবীর, হামযা হরফে হাদীস, নং: ৭৯৩৫, আলবানী, 
সহীহ ওয়া দ'য়ীফুল জামি'‘য়িস সাগীর, নং: ৭৩১৭, সহীহুত তারগীব ওয়াত 
তারহীব, তারগীব ফিস সালাত অনুচ্ছেদ, নং:৩৯০, হাদীসটি হাসান ৷ হাদীসের 
ইবারতটি হচ্ছে: “7S Sc ltl Sd Lp > Dd” 


‘" 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অপছন্দ বলে আখ্যায়িত 
করলেন তার কারণ কি? সাধারণ অপছন্দ নয়, এমন অপছন্দ যার 
কারণে তাঁর উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যায় না৷ বাহ্যত তাদের এমন 
নিয়তের উপর নবীজীর বাহবা দেওয়ার কথা ছিল। মাশীআল্লাহ, 
আলহামদুলিল্লাহ, এমন অনেক বাহবামুলক শব্দ প্রয়োগ করে, আমি 
যা পারি না তোমরা তা করছ বলে তাদেরকে বুকে জড়িয়ে ধরার 
কথা । আমাদের যুক্তি বা সমাজের বাস্তব চিত্র এমনটিরই দাবী 
রাখে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো তাদের উপর 
রাগ করলেন কেন? বাহ্যত বিষয়টি একটু উল্টো মনে হলেও একটু 
গভীরভাবে চিন্তা করলে আমাদের জন্য এর রহস্য বুঝতে কোনো 
সমস্যা হবে না। কেননা ইবাদত মূলত কম বা বেশি করার নাম 
নয়৷ বরং আল্লাহর হুকুম তাঁর রাসূলের পদ্ধতির পূর্ণ অনুসরণ করে 
পালনের নাম৷ এখানে যদিও মূল ইবাদতের মধ্যে পূর্ণ অনুসরণের 
বৈপরিত্য নেই, তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
জীবনাদর্শের সাথে বৈপরিত্য আবশ্যই । কেননা, রাত কাটাতে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, কিছু সময় সালাত 
আদায় করা, কিছু সময় ঘুমানো । যিনি সারা রাত সালাতে কাটাচ্ছেন 
তাঁর আমল বেশি হলেও রাত কাটানোটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নয়। ঠিক এমনিভাবে সিয়াম ও 
বিবাহের বিষয়টিও । এমন আমলকারীর মনে ধীরে ধীরে সুন্নাতের 


iX¥ 


প্রতি অবজ্ঞা জন্ম নেয় । সুন্নাত মোতাবেক চলা তার কাছে কম মনে 
হয়। যেমনটি সাহাবিদের মত ব্যক্তিত্বের মনে জড় বাঁধতে শুরু 
করেছিল বলে বর্ণিত হাদীস থেকেই আমরা বুঝতে পারছি। এটি 
একটি বাস্তব বিষয় যা আমরা আমাদের সমাজ বা আমাদের নিজ 
থেকেই যাচাই করতে পারি । যেমন ধরুন, এক ব্যক্তি রাতে এশার 
দিকে উঠে তাহাজ্জুদ পড়েন এবং ফজরের সালাত জামাতে আদায় 
করেন। আরেক ব্যক্তি এশা এবং ফজর জামাতে আদায়ের সাথে 
সাথে সারা রাত জেগে সালাত আদায় করেন, স্বাভাবিকত দ্বিতীয় 
ব্যক্তির মনে একথা জড় পাকাবে যে, আমি প্রথম ব্যক্তির চেয়ে বেশি 
ইবাদত করছি, তার থেকে আমার কাজ উত্তম, কেননা সে কিছু 
সময় ঘুমিয়ে নামাযের মত শ্রেষ্ট ইবাদত থেকে বঞ্চিত হচ্ছে, 
আল্লাহর শোকর আমি বঞ্চিত হচ্ছি না। তার মনে একথার জড় না 
পাকালে তিনি প্রথম ব্যক্তির মত কিছু সময় ঘুমানোর কথা৷ যদি 
আমরা ধরেই নেই যে, তিনি এমন মানুষ যার মাঝে এমন কল্পনা 
আসতে পারে না, তবে অন্য মানুষের মনে একথার বীজ অবশ্যই 
বপন হবে। সমাজের সাধারণ থেকে নিয়ে বড় বড় ব্যক্তিত্বের 
কথাবার্তা থেকে এমন বিশ্বাস পাওয়া যায়। যেমন কেউ সারা রাত 
জেগে ইবাদত করলে তাকে এ ব্যক্তির চেয়ে বেশি তুলে ধরা হয় বা 


‘A 


করেছেন আবার ঘুমিয়েছেন। যেমন বলা হয়, অমুক এত বছর 
ঘুমাননি, অমুক এত বছর এক অযু দিয়ে এশা এবং ফজর আদায় 
করেছেন*”| এবার আপনি প্রথম ব্যক্তি ও দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে তুলনা 
করুন প্রথম জনের রাতের ইবাদত কম, তবে রাত কেটেছে সুন্নাত 
হুবহু সুন্নাত মোতাবেক কাটেনি। এই দুই ব্যক্তির মাঝে দ্বিতীয় 
নামান্তর । কেননা যার রাত কাটানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে মিলল তাকে অনুত্তম, আর যার রাত কাটানো 
তাঁর সাথে মিলেনি তাকে উত্তম মনে করা সুন্নাতকে অনুত্তম মনে 


” কারো মনে আসতে পারে, আবু হানিফা রাহ. যেহেতু ৪০ বছর এক ওযু দিয়ে 
এশা ফজর আদায় করেছেন বলে শুনা যায়, অতএব তার চল্লিশ বছর খেলাফে 
সুন্নাত ভাবে রাত কেটেছে, অথচ এমন রাত কাটানো শুনে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন । অধমের খেয়াল মতে এ সব হচ্ছে প্রশংসা 
না বুঝে প্রশংসায় সীমালঙ্গন। এসব কথার যেহেতু সহীহ কোনো ভিত্তি নেই, 
সুতরাং আবু হানিফার মত মহান পন্ডিত, মুজতাহিদ, যিনি হবহু সুন্নাতের 
অনুসরণ থেকে এক চুল পরিমান সরতে চান না, বিদ‘আত সন্দেহ হলে যিনি 
সুন্নাত ছেড়ে দেওয়ার কথা বলেন,অনেক মাসআলা মাসাঈল যার প্রমাণ বহন 
করে, এমন ব্যক্তির দিকে এ সব কথা সম্পৃক্ত করার কোনো যুক্তি বা প্রয়োজন 
নেই। 


করা ছাড়া কিছু নয় । এভাবে লোকটি বিভিন্ন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে সরে যাওয়া এবং অন্য 
পদ্ধতিকে উত্তম জ্ঞান করা তাঁর মনে স্থান নিবে। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তাঁর ইবাদত বেশি এ কথা দিলে 
বদ্ধমুল হবে| আর এ কারণেই রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম উপরোক্ত সাহাবিদের উপর তাদের নিয়ত মহৎ থাকা 
সত্বেও রাগ করেছেন। 


মোটকথা: সর্বক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তবেই আমরা আমাদেরকে 
মুত্তাবি'য়ি সুন্নাত বা সুন্নাত অনুসারী বলে দাবী করতে পারব। 
নামাযে তার কি শিক্ষা, তিনি কীভাবে তা আদায় করতেন, কোনো 
নামাযকে কতটুকু গুরুত্ব দিতেন। রোজার ক্ষেত্রে তার কি শিক্ষা, 
তিনি কোনো রোজা কতটুকু গুরুত্ব দিয়ে আদায় করতেন এভাবে 
আমাদেরকে তাকে ফলো করতে হবে। 


কুরআন তেলাওয়াতে তাঁর কি শিক্ষা, তিনি কীভাবে কুরআন 
তেলাওয়াত করতেন, কী উদ্দেশ্যে তেলাওয়াত করতেন, তাঁর আদর্শ 
থেকে গ্রহণ করতে হবে হাদীসের ক্ষেত্রে তিনি তাঁর সাহাবিদের কি 
শিক্ষা দিলেন, সাহাবিরা হাদীসের সাথে কি আচরণ করলেন, তাঁর 


Yং 


হাদীসের মাধ্যমে আমাদের কী করা উচিত, সর্বক্ষেত্রে তাঁর আদর্শ 
বিদ্যমান । এভাবে কালেমার ক্ষেত্রে তিনি কী শিক্ষা দিলেন, যিকরের 
তিনি কোন যিকর কোন পদ্ধতিতে করতেন তা জেনে সেই 
পদ্ধতিতেই আমল করতে হবে। অনুরূপ তাসমিয়া, দো'আ, এক 
কথায় কোনো আমলের ক্ষেত্রেই তার শিক্ষা ও আদর্শের বাইরে 
যাওয়া যাবে না । তার আদর্শের ব্যতিক্রম করতে কোনো যুক্তি যোগ 
করা যাবে না। তবেই আমরা আহলুস-সুন্নাহ ওয়াল জামাতের 
অনুসারী বলে নিজেকে দাবী করতে পারব । আল্লাহ আমাদেরকে 
তার রাসূলের সুন্নাতের পূর্ণ অনুসরণ করার তওফিক দিন। আমীন। 


0800000 


Y) 


বিদ'আতের পরিচয় ও পরিণাম 
বিদআতের সংজ্ঞা 


বিদ‘আত শব্দের শাব্দিক অর্থ নব উদ্ভাবন ৷ প্রখ্যাত ভাষাবিদ 
ইবনু মানযুর লিখেন : “বিদ‘আত অর্থ : নতুন সৃষ্ট এবং দীনের 
পূর্ণতার পর যা উদ্ভাবন করা হয়েছে”| * দ্বিতীয় অর্থটি মূলত 
পরিভাষিক ৷ ইবনু ফারিস’” বিদ‘আতের অর্থ লিখেন : পূর্ব নমুনা 
ব্যতিরেকে কোনো কিছু সৃষ্টি করা, শুরু করা বা প্রচলন করা ।** 


লিসানুল আরব অভিধান থেকে আমরা শাব্দিক অর্থের সাথে 
সাথে বিদআতের পরিভাষিক অর্থ জানতে পেরেছি। আরেকটু স্পষ্ট 


:* ইবনু মানযুর, লিসানুল আরব, মাদ্দাহ ‘ £৯১, ৮/৬। 

* আরবী ভাষা ও সাহিত্যের ইমাম আবুল হুসাইন আহমদ ইবনু ফারিস ইবন 
যাকারিয়া আল-কাযবীনি আর-রাযি, ৩২৯-৩৯৫ হিজরী, ৯৪১-১০০৪ ঈসায়ী । 
* তথবনু ফারিস, মু'জামু মাক্কায়িসিল লুগাহ, মাদ্দাহ * £০ ', ১/২০৭, লিসানুল 

আরব, প্রাগুক্ত 


Yখ 


হওয়ার জন্য ফিক্তহী পরিভাষায় বিদআতের যে সংজ্ঞা দেওয়া হয় 
তা উল্লেখ করা হল : 


wal Lcd Bl ics dl dS Lh idl 


oles). is AE Db ai be els Sd, 
(1-velis O25 tad ES S dN 


“বিদ‘আত হচ্ছে, দীনের মধ্যে আবিষ্কৃত পদ্ধতি, যা 
শরয়ী পদ্ধতির সামঞ্জস্য এই পদ্ধতির উপর চলার 


সেই উদ্দেশ্য যা শরয়ী পদ্ধতির উপর চলার 
উদ্দেশ্য |”*! 


কেউ কেউ বলেন: 


“দীনের মধ্যে আবিষ্কৃত পদ্ধতি, যা শরয়ী পদ্ধতির 
সামঞ্জস্য, এই পদ্ধতির উপর চলার উদ্দেশ্য হলো : 


আল্লাহ সুব্হানাহুর ইবাদতের মধ্যে বৃদ্ধি করা” 


* আবু ইসহাক্ক ইবরাহিম ইবনু মুসা আশ-শাত্বিবী আল-মালিকী, ৭৯০ হিজরী, 
আল-ই‘তিসাম, প্রথম অনুচ্ছেদ, বিদআতের সংজ্ঞা ও তার অর্থ... ১/২৬ 
2 প্রাগুক্ত ৷ 
YY 


শরয়ী পদ্ধতি বলতে ইবাদতের সুন্নাত পদ্ধতি বুঝানো হয়েছে। 
কেননা সুন্নাত পদ্ধতি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইবাদত জাতীয় যে বিষয়ে তিনি যে পদ্ধতি উম্মতকে দেখিয়ে দিয়ে 
গেছেন তাই শরয়ী পদ্ধতি । এর বাইরে কোনো শরয়ী পদ্ধতি নেই । 
এই অর্থেই আহলুস্সুন্নাহ শব্দের বিপরীতে আহলুল বিদ‘আহ শব্দটি 
উলামায়ে কেরাম প্রয়োগ করে থাকেন বলে আমরা ইতোপূর্বে দেখে 
এসেছি। 


বিভিন্ন হাদীসে বিদ‘আত বা নব উদ্ভাবিত বিষয় বুঝাতে 
“মুহদাসাত’ শব্দটিও ব্যবহার করা হয়েছে, যা একটু পরেই আমরা 
দেখতে পাব ইনশাআল্লাহ । বিদ‘আত বা মুহদাসাতের শরয়ী সংজ্ঞা 
থেকে আমরা বুঝতে পারলাম যে, শরীয়তের পরিভাষায় বিদ'আত 
শুধুমাত্র ইবাদত কেন্দ্ৰিক বিষয়ের সাথে সম্পৃক্ত হবে। যে কোনো 
নব অবিস্কৃত জিনিসের উপর শাব্দিক অর্থে বিদআতের প্রয়োগ করা 
গেলেও শরয়ী অর্থে তার উপর বিদ‘আত শব্দ প্রয়োগ হবে না এবং 
তা বিদ‘আত ও মুহদাসাত সংক্রান্ত হাদীসের আওতাধীন হবে না। 
যেমন ধরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে সওয়ার হয়ে 
বিমান নব আবিষ্কার । উটের পরিবর্তে আপনি বিমান আরোহন 


vt 


করছেন। এটাকে শরয়ী বিদ‘আত বলা যাবে না। কেননা উট বিমান 
কোনোটি ইবাদত নয়। এটি একটি বাহন মাত্র । তবে বাহনে সওয়ার 
হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দো‘আ পড়তেন, তিনি 
সফরের যে দোআ পড়তেন তা ইবাদত । এই দো'আর মধ্যে কোনো 
সংযোজন বা বিয়োজন করার সুযোগ নেই। এই দো'আ তিনি যে 
পদ্ধতিতে পড়তেন আমাকেও সেই পদ্ধতিতেই পড়তে হবে । যুক্তির 
আলোকে এখানে কোনো পরিবর্তন ঘটানো যাবে না। যেমন, উট 
একটি সাধারণ জন্তু, সে মাটিতে চলে, নবীজী উটে উঠতে এই 
দো‘আ পড়তেন। আমি আজ আকাশে চড়ছি, এই নেয়ামত অনেক 
বড়, সুতরাং দো‘আকে একটু বৃদ্ধি করতে হবে। অথবা নবীজী 
কিন্তু আমার নেয়ামতটি অসাধারণ, তাই বিমানে উঠেই সেজদায় 
ছওয়াব বেশি হবে, এজাতীয় চিন্তাধারা সবই ভ্রান্ত। কেননা দো'আ 
একটি ইবাদত । আর ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই গেলেই 
তা বিদ‘আত বলে গণ্য হবে। মোটকথা : বিদ‘আতের সম্পর্ক 
ইবাদতের বিষয় ও তার পদ্ধতির সাথে। বস্তুর সাথে এর কোনো 
সম্পর্ক নেই । 


০ 


জনৈক ব্যক্তি একবার এক বিদ‘আত বিরোধী আলেমকে গিয়ে 
বললেন : আপনারা সবকিছুই শুধু বিদ‘আত বিদ‘আত করেন, তবে 
আপনি চশমা পরেছেন কেন? আল্লাহর রাসূল কি জীবনে কখনো 
চশমা পরেছেন? চশমা তো নবীজীর সময়ে ছিল না, তাহলে এটা কি 
বিদ‘আত নয়? আলেম বললেন : ভাই, তাহলে তো আপনি নিজেই 
বিদ‘আত ৷ আপনিও তো নবীজীর সময়ে ছিলেন না বিদ‘আত না 
বোঝার কারণেই মাঝে মাঝে এমন কৌতুকের সৃষ্টি হয়। চশমা 
কোনো ইবাদত নয়। তাই এর সাথে বিদআতের কোনো সম্পর্ক 
নেই । যেমন লোকটি নিজে কোনো ইবাদত নয়, তাই সে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না থাকা, আবার এখন থাকা 
TUE SN lO UE OE Ur 
আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত নয় একমাত্র তার আবিষ্কার 
Ut CAE 


বিদআতের পরিণাম 


বিদ‘আত মানেই ক্রমান্বয়ে দীনের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া 
কেননা দীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত 
জীবন পদ্ধতির নাম। তাঁর পদ্ধতি থেকে বিভিন্ন যুক্তির আলোকে যে 
ব্যক্তি বেরিয়ে পড়ে, সে মূলত দীন থেকেই বেরিয়ে পড়ে । রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে যে যতটুকু বের হয়, 


৭ 


সে মূলত ততটুকু দীন থেকে বের হয়। তাই এব্যাপারে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পূর্ব থেকে সতর্ক করে 
গেছেন, যাতে করে যুক্তির আলোকে কেউ তাঁর দেখানো আদর্শ ও 
পদ্ধতি থেকে সরে না যায়। ইরবায ইবন সারিয়া আস্সুলামি 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন : 


Do 1 by ls 9 le hl bo Dl Jy lls, 
cde lz Lx CSS ah cs Fla 
dy b bel as 13 2p bce 52 0]: J J 
2 ly Selly edly SS pel: JE ¢ dl 
el 5 UES G2 Es Ie Or SE > 
ald Ei DOS I3l 5 DIS WE Nl Sbu2 
irlL eds las pl Rl SN Lng Bit 
de be Sh dhl dy of AUS gal ন); 

(01:0) deal oles ly Ll SSN 


“একদিন ফজরের সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত হৃদয়গ্রাহী 
নসীহত করলেন, এতে সবার চোখে অশ্রু বয়ে গেল, 
হৃদয়গুলো ভীত শঙ্কিত হলো। এক লোক বলে উঠল : 
নিশ্চয় এটি বিদায়ী নসীহত, অতএব আপনি আমাদের 


rv 


থেকে কী অঙ্গিকার নিবেন হে আল্লাহর রাসূল? 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : 
আমি তোমাদেরকে আল্লাহভীতি অর্জনের ওসিয়্যত 
(অঙ্গিকার, গুরুত্বপূর্ণ উপদেশ) করছি, নেতার কথা 
মান্য ও তাঁর আনুগত্যের নির্দেশ দিচ্ছি, যদিও সে 
হাবশী দাস হয়। কেননা তোমাদের মধ্যে যে জীবিত 
থাকবে সে অনেক মতবিরোধ দেখতে পাবে। আর 
তোমরা সব নব অবিস্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে, 
কেননা এগুলো পথভ্রষ্টতা। তোমাদের মধ্যে যে এই 
অবস্থা পাবে সে যেন আমার সুন্নাত এবং খুলাফায়ে 
রাশিদিনের সুন্নাত আকড়ে ধরে। তোমরা সুন্নাতকে 
মাড়ির দাঁত দিয়ে আকড়ে ধর ৷”* 


বিদ‘আত কাকে বলে বুঝতে এবং তা থেকে সতর্ক থাকতে 
সুন্নাত প্রেমিকদের জন্য এই একটি হাদীসই যথেষ্ট । আল্লাহর 
রহমতে সর্বদা একদল এর উপর ছিলেন বলেই সুন্নাত সংরক্ষিত 
হয়ে আমাদের পর্যন্ত পৌছেছে জান্নাতে পৌঁছতে, তাযকিয়ার চুড়ান্তে 


2 তিরমিযী, সুনান, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ইলম 
অধ্যায়, সুন্নাতকে আকড়ে ধরা এবং বিদ‘আত পরিহার করা অনুচ্ছেদ, 
নং:২৬৭৬, হাদীস সহীহ । 


YA 


উপনীত হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতই 
আমাদের জন্য যথেষ্ট । সুন্নাতের বাইরে কোনো কিছুকে যে কোনো 
ক্ষেত্রে মনে স্থান দেওয়া মানেই গোমরাহীর পথ খুলে দেওয়া, যা 
উপরোক্ত হাদীসে স্পষ্ট । এভাবে বিভিন্ন হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম দীনের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করার কঠিন 
পরিণতি সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন। 


সাহল ইবনে সা'দ, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুমা থেকে 
বর্ণিত একটি হাদীস দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন; 


dott Fr rnd ps 
E89 SR UE © Sh PEF fe 0 
Jb Saw aol be EIS Y SL JUS Sr PSL IIE 
SEUSS dl 200)" iis Vera 
J de be PU GAUANS 00:5) 221 3 ob 

(Uv:05) edi 5), } ds all 


“আমি তোমাদের আগে হাওযে গিয়ে তোমাদের জন্য 
অপেক্ষা করব। যে আমার কাছে যাবে সে (হাউয 
থেকে) পান করবে, আর যে পান করবে সে কখনো 


৭ 


পিপাসার্ত হবে না । অনেক মানুষ আমার কাছে (হাওযে 
পানি পানের জন্য) আসবে, যাদেরকে আমি চিনব, 
তারাও আমাকে চিনবে, তবে তাদের এবং আমার 
মাঝে বাঁধা সৃষ্টি করা হবে, (আমার কাছে আসতে 
দেওয়া হবে না) আমি বলব এরা আমার উম্মত । তখন 
(প্রতি উত্তরে) বলা হবে : আপনি জানেন না, এরা 
আপনার পরে কী সব নব উদ্ভাবন করেছিল। একথা 
শুনে আমি বলব : যারা আমার পর পরিবর্তন করেছেন 
তারা দুর হয়ে যাক, তারা দূর হয়ে যাক!”** 


ইবাদতের যে কোনো নবআবিষ্কৃত পদ্ধতি বিদ'আত | এতে 
জড়িত হওয়ার কী করুণ পরিণতি তা আমরা লক্ষ্য করতে পেরেছি। 
তেলাওয়াত, যিকর, দো'আ, দুরূদ ইত্যাদির নতুন পদ্ধতি 
আবিস্কারের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
তাড়িয়ে দিলে আমাদের মত হতভাগা আর কে আছে? আরো 
লক্ষ্যণীয় যে, নবীজী সবচেয়ে বেশি যে জিনিস থেকে বারণ করতেন 
তা হচ্ছে বিদ‘আত | সর্বদা বারণের কারণ আশাকরি স্পষ্ট হয়েছে। 


** সহীহুল বুখারী, কিতাবুর রিক্কাক্ক, হাউয অনুচ্ছেদ, নং: ৬২১২, কিতাবুল-ফিতান, 


নং: ৬৬৪৩ । 


এবার নবীজীর খুতবার সিফাত বর্ণনার হাদীসটি দেখি: 


ahs SB U8 ay als Bl be ld OF 
D5 dl ag rd 5 Pld par ale G9 Blass 
SS a4 Gal ILA S2৬ ১৬ = ০94 = 
SK Gis pl A 5 2 G2 Sabl ll 
০) 8S IIS FU on EF 5 2 SE 
(Ae 03) 8% libs io Sh djs cl 


খুতবায় প্রথমে আল্লাহর প্রশংসা ও তার যথাযথ 
গুণাবলী বর্ণনা করতেন, এরপর বলতেন: যাকে আল্লাহ্‌ 
হেদায়াত প্ৰদান করেন তাকে কেউ গোমরাহ করতে 
পারে না, আর যাকে আল্লাহ গোমরাহ করেন তাকে 
কেউ হেদায়াত প্রদান করতে পারে না। নিশ্চয় 
সর্বাধিক সত্য কথা আল্লাহর কিতাব এবং সর্বাধিক 
সুন্দর আদর্শ মুহাম্মদের আদর্শ, নব উদ্ভাবিত বিষয় 
সর্বাধিক নিকৃষ্ট, প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় বিদ‘আত, 


প্রত্যেক বিদ‘আত ভ্রষ্টতা এবং এবং প্রত্যেক ভ্রষ্টতা 
জাহান্নামে নিক্ষেপ্ত ৷ 


উপরোক্ত হাদীসটির দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে আমাদের যত 
কথা বলে গেছেন সবই হাদীস । তিনি যা বলেছেন, যা করতে নির্দেশ 
দিয়েছেন তা কতবার বলেছেন? নিশ্চয় একবার, দুইবার, তিনবার, 
একাধিক বার, ক্ষেত্র বিশেষে অনেক বার । কিন্তু উপরোক্ত হাদীসে 
বৰ্ণিত কথাগুলো তিনি কতবার বলেছেন? নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর জীবনে কতটি খুতবা দিয়েছেন? একটি? দুইটি? 
একাধিক? অনেক? অগণিত? যতবারই তিনি খুতবা দিয়েছেন, 
পারলাম। এখান থেকে একটি ধারণা নেই যে, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার বলেছেন: “একমাত্র আদর্শ 
তাঁরই আদর্শ, তাঁর আদর্শের বাইরের সবকিছুই নব উদ্ভাবিত, সব 
নব উদ্ভাবিত কর্ম বিদ‘আত, সব বিদ‘আতই গোমরাহী এবং প্রত্যেক 
ভ্ৰষ্টতা জাহান্নামে নিক্ষেপ্ত ।” এছাড়া অন্যান্য হাদীসতো আছেই ৷ নবী 


* মুহাম্মদ ইবন ইসহাক্ক ইবনু খুযায়মাহ আস-সুলামী, ২২৩-৩১১ হিজরী, সহীহ 
ইবনু খুযায়মাহ, নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর খুতবার গুণাবলী 
অনুচ্ছেদ, নং ১৮৭৫। 


ti 


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ বহির্ভূত কোনো আমল 
গ্রহণযোগ্য নয়, চাই তা যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন। 


আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীসটি দেখুন: 


lia Gl Sool 2: ly le Nl be hl Jy IB 
Bob hdl SS gl 200) 5 8 3 be 
পল ৭০০০: ১১১৮ ০০১৬ ১32 ০-০ ১ 2/৯ 
Suz 3s ULES AE SU LeU DUS lee 

(Lond :05) I 


“রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
আমাদের এই দীনে যে ব্যক্তি নতুন কিছু উদ্ভাবন 
করবে ত প্রত্যাখ্যাত ”*€ 


এই হলো বিদ‘আতের অবস্থা। আমলের ক্ষেত্রে সুন্নাতের 
বিপরীত চিন্তা মানেই বিদআতে লিপ্ত হওয়ার প্রক্রিয়া, আর বিদ'আত 
মানেই দীন ধ্বংসের প্রক্রিয়া । তাই সাহাবায়ে কেরাম ও কল্যাণপ্রাপ্ত 


* সহীহুল বুখারী, সন্ধি অধ্যায়, অনুচ্ছেদ: অন্যায়ের উপর লোকেরা সন্ধিবদ্ধ হলে 
তা প্রত্যাখ্যানযোগ্য, নং: ২৫৫০, সহীহ মুসলিম, বিচার সংক্রান্ত অধ্যায়, 
অনুচ্ছেদ: বাতিল সিন্ধান্ত খণ্ডন এবং বিদ‘আতি কার্যকালাপ প্রত্যাখ্যান, নং: 
৪৫৮০৯ ৷ 


যুগ তথা খাইরুল ক্রুনের আলেমদেরকে এব্যাপারে সর্বাধিক সতর্ক 
থাকতে দেখা গেছে। বিদ‘আত দূরের কথা, বিদ‘আতের সন্দেহযুক্ত 
বিষয়কেও তারা প্রত্যাখ্যান করে চলেছেন। এ ব্যাপারে ইমাম আবু 
হানিফা রাহ.কে এতই সতর্ক থাকতে দেখা যায় যে, প্রমাণিত 
সুন্নাতের মাঝেও সমান্যতম হেরফের হলেই তিনি তা বিদ‘আত বলে 
আখ্যায়িত করতেন এবং এ থেকে বিরত থাকার নির্দেশ দিতেন। 
ফিব্কুহে হানাফিতে বিদ্যমান অসংখ্য মাস‘আলা এর জলন্ত প্রমাণ 
এথেকেই হানাফী মাযহাবের সিদ্ধান্ত হলো: কোনো বিষয় সুন্নাত ও 
বিদ‘আতের মাঝে সংশয়যুক্ত হলে তা বিদ‘আত বলে গণ্য করে 
পরিহার করতে হবে কারণ কাজটি যদি বাস্তবেই সুন্নাত হয়ে থাকে 
তবে ছেড়ে দিলে গোনাহ্গার হবে না, শুধুমাত্র ছওয়াব থেকে বঞ্চিত 
হবে, কিন্তু বিদ‘আত হয়ে থাকলে গোনাহ্‌ হবে। তাই ইমাম আবু 
হানিফা রাহ. এমন কাজ ঝুঁকিপূর্ণ বলে মনে করতেন । আর ঝুঁকিপূর্ণ 
বিষয় এড়িয়ে চলাই জ্ঞানির কাজ আল্লামা সারাখসী লিখেন: 


BY cdl ON aS Lally Load 08 235 Uy" 
(n-cbl). BIY nt Lal sl3h, 


*7 শামসুল আয়িম্মাহ মুহাম্মদ ইবন আহমদ ইবন সাহাল আস্-সার্খাসি, হানাফী 
মাযহাবের অন্যতম মুজতাহিদ আলেম ৷ ওফাত: ৪৮৩ হিজরী, মোতাবেক ১০৮০ 
ঈসায়ী । (আল-আ'‘লাম: ৫/৩১৫) 


“আর যে বিষয়টি বিদ'আতও হতে পারে আবার 
সুন্নাতও হতে পারে বলে উভয় সম্ভাবনা রয়েছে এমন 
বিষয় পরিত্যাগ করবে, কেননা বিদ‘আত পরিত্যাগ 
অপরিহার্য নয় ।”*8 


তিনি অন্যত্ৰ লিখেন: 


oF Pl Ob SR Yad talon 2s Ly" 
NY) dh) icdlh Ld ow 35 by 2 Sl 


(ov 


“যে বিষয়টি বৈধও হতে পারে আবার বিদ'আত হতে 
পারে বলে উভয় সম্ভাবনা রয়েছে এমন বিষয়ের উপর 
আমল করা যাবে না, কেননা বিদ‘আত পরিহার করে 
চলা ওয়াজিব,... এবং যে কাজ সুন্নাতও হতে পারে 
আবার বিদ‘আতও হতে পারে বলে উভয় সম্ভাবনা 
রয়েছে এমন কাজ করা যাবে না।”* 


* সার্খাসী, আল-মাবসূত,২/১৪৬ ৷ 
2 প্ৰাগুক্ত,৩/৩৫৭ । 


এই ছিল খাইরুল করুন থেকে নিয়ে হানাফী মাযহাবের 
মূলধারার আলেমদের আদর্শ । তাই বিভিন্ন দো'আ দুরূদ ইত্যাদির 
মাঝে নতুন যে কোনো সংযোজনের সবই তাদের যুগের অনেক 
পরের সৃষ্ট বলে দেখতে পাবেন। 


এখন বিভিন্ন আমল, আমলের বিভিন্ন পদ্ধতি, দুরূদের বিভিন্ন 
পদ্ধতি, যিকরের বিভিন্ন পন্থা, সংযোজন বিয়োজন ৷ দো'আ, যিকর, 
তাসবীহ, তাহলীল ইত্যাদির নতুন সংখ্যা ও তার লাভ নির্ধারণ । 
ইবাদতের নতুন নতুন উদ্দেশ্যের প্রণয়ন করে যদি বলি তা 
বিদ‘আত নয় তবে, আমি আমার নিজেকে সম্বোধন করে বলব: তুমি 
পৃথিবীর কাউকে বিদ‘আতি বলে আখ্যায়িত করো না । রাসূলের 
আদর্শ ও উদ্দেশ্য বর্জিত হয়ে তোমার কাজ যদি বিদ‘আত না হয়, 
তবে যাকে তুমি বিদ‘আতি বলছ তাঁর কাজ বিদ‘আত হবে কেন? 
তোমার বানানো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর 
পন্থায় না হলেও তুমি তোমার ইলম, কুরআন, হাদীস, যুক্তি ইত্যাদির 
অকাট্য (?) দলীল দ্বারা জায়েয প্রমাণ করতে পার তবে তুমি যাকে 
বিদ‘আতি বলছ তাঁর কাছেও তোমার মত হাজারো দলীল রয়েছে। 
আলোচনা আর দীর্ঘ না করে আমাদের মূল বিষয়ে চলে যাচ্ছি। 
আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বিদ‘আত বুঝা ও তা এড়িয়ে চলার 
তওফিক দিন। আমীন 


£Y 


খতম শব্দের অর্থ ও প্রয়োগ 


‘খতম’ শব্দটি মূলত আরবী ‘ == ’ শব্দের বাংলা ব্যবহার 
যার মূল অর্থ হচ্ছে : কোনো বস্তুতে মোহর লাগানো বা তাকে 
সিলযুক্ত করা। কর্ম যুগে শব্দটির অর্থ হয়, কাজটি শেষ করা। 
এভাবে বিভিন্ন শব্দযোগে তার বিভিন্ন অর্থ হয় যেমন, মাটি দ্বারা মুখ 
বন্ধ করা, এড়িয়ে যাওয়া, হৃদয়ে মোহর এটে দেওয়া তথা অবুঝ 
করে দেওয়া, কোনো বস্তুর শেষে পৌঁছা ইত্যাদি । কিতাব বা কুরআন 
শব্দযোগে তার অর্থ হয়: সম্পূর্ণটুকু পড়ে শেষ করা 


কুরআনে শব্দটি ক্রিয়ামুলে শুধুমাত্র হৃদয়ে মোহর এঁটে 
দেওয়ার অর্থে ব্যবহার করা হয়েছে যেমন : 


Bie pl Bos Less 5 Les Fe DT SS 
[V5 AO be SiS 2d; 
“আল্লাহ তাদের হৃদয়ে ও কানে মোহর এঁটে 


দিয়েছেন, আর তাদের চোখের উপর রয়েছে আবরণ 
রয়েছে” |”' 


” ইবনু মানযুর, লিসানুল আরব, মাদ্দাহ: ‘ == ' ১২/১৬৩ । 
* সূরা বাক্কারা, ৭। 


তবে বিভিন্ন হাদীসে ‘==’ শেষ করা অর্থে ব্যবহার হয়েছে। 
যেমন আয়াতটি শেষ পর্যন্ত পড়া, সুরাটি শেষ পর্যন্ত পড়া ইত্যাদি 
শব্দ হাদীসে ব্যবহার হয়েছে। শেষ পর্যন্ত পড়া বলতে যেমন পুরোটা 
পড়া বুঝায়, তেমনি যে কোনো জায়গা থেকে শুরু করে শেষ পর্যন্ত 
পৌছলেও এ শব্দ ব্যবহার হয়। এ ক্ষেত্রে পুরো সূরা পড়া উদ্দেশ্য 
নয়। যেমন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত 
হাদীসে, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠে 
মিসওয়াক ও ওযু করার পর সূরা আলে ইমরানের ১৯০ নং আয়াত 
থেকে পড়তে শুনেন, অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা 
বলেন : 


sel ob ele E20) ntl ES G2 CUYD A LS" 
(Are: ed) aalhy Ml De S 


“অতঃপর তিনি (রাসূল লু) এই আয়াতগুলো পড়েন, 
এমনকি সূরা শেষ করেন” ।** 


এখানে সূরা খতম বলতে পুরো সূরা পড়া নয়, বরং ১৯০ নং আয়াত 
থেকে শুরু করে সূরার শেষ পর্যন্ত পড়া 


% সহীহ মুসলিম, সালাত অধ্যায়, রাতের সালাতে দুআ ও রাতে জাগা অনুচ্ছেদ, 
নং:১৮৩৫।৷ 


সাহাবিদের মধ্যে ছিল। তবে ‘হাদীস খতম’ বা ‘হাদীসটি খতম’ 
এমন কোনো ব্যবহার বা প্রয়োগ তাদের মাঝে ছিল বলে জানতে 
পারি নি। ‘খতমে বুখারী'র আলোচনায় এমন ব্যবহার না থাকার 
কারণ আমরা বুঝতে পারব ইন-শাআল্লাহ। তবে হাদীসটি খতম 
বলতে তা পুরোটা পড়া বুঝাবে। তাই কেউ একটি হাদীস পড়ে 
হাদীসটি খতম করেছি বলতে কোনো বাধা নেই । এভাবে খতমে 
দো‘আ ইউনুস বললে পুরো দো‘আটা পড়া বুঝাবে, যদিও এমন 
বলার প্রচলন ছিল না। কিন্তু খতমে ইউনুস বললে: এতবার পড়া, 
অমুক খতম বললে: এতবার পড়া, তমুক খতম বললে এতবার পড়া, 
এসব ব্যবহার সম্পূর্ণ নতুন মনগড়া বানানো । 


খতম শব্দটি শেষ পর্যন্ত পৌঁছা বা পুরোটা পড়ার অর্থে 
ব্যবহার হলেও ‘খতম করানো’ বা ‘খতম পড়ানো’, এমন কোনো 
ব্যবহার বা প্রয়োগ না সাহাবিদের যুগে ছিল, না খাইরুল ক্রুনে 
আমলের এই সিস্টেম বা পদ্ধতিটি একেবারেই নতুন ৷ তাই ‘খতম’ 
শব্দের শাব্দিক অর্থ অভিধানে পেলেও আমাদের সিস্টেমের তার 
পারিভাষিক কোনো অর্থ আহলে ইলমদের কোনো কিতাবে পাবেন 
না। আমরা ‘খতম’ বলতে যা বুঝি এ সবকিছু সোনালীযুগ দূরের 


0. 


কথা, মুহাক্কীক্ক কোনো আলেম থেকে এ গুলোর আবিষ্কার হয়নি বলে 
পরিস্কার বুঝা যায় । আমাদের জানামতে প্রচলিত যে খতমগুলো 
রয়েছে সেগুলোর আলোচনায় আমরা এগুলোর তাৎপর্য, যথার্থতা, 
গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চেষ্টা করব । 


মহাগ্রন্থ আলকুরআন আল্লাহর কালাম এবং প্রতিটি মানুষের 
জীবন বিধান ৷ এর গুরুত্ব কারো কাছে অজানা নয়। তাই সর্বপ্রথম 
আমাদের সমাজে অধিকহারে প্রচলিত এই মহাগ্রন্থ আল কুরআনের 
খতম দিয়েই শুরু করছি নিজে কুরআন না পড়ে, কুরআনের শিক্ষা 
নিজে গ্রহণ না করে, যে কোনো কারণে অন্যকে ভাড়া করে কুরআন 
পড়িয়ে নেওয়ার যথার্থতা কতটুকু তা আলোচনা করলে বুঝতে পারব 
ইনশাআল্লাহ । আল্লাহর তওফিক কাম্য 


08000000 


খতমে কুরআন 


কুরআন প্রতিটি মুসলিমের জীবন বিধান । এই কুরআন তাকে 
নিয়মিত তেলাওয়াত করতে হবে এবং এর মর্ম বুঝে তদনুযায়ী 
জীবন পরিচালনা করতে হবে। কুরআন শিক্ষা ও তেলাওয়াতের 
ফযিলত বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এরশাদ করেন, 


PES scl E200) ley SL dS cr SI) 
(adley SLA dss cm SAS Sb SLA SUS 
“তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম, যে নিজে 


কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়” ৯১ 


এভাবে কুরআন তেলাওয়াতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এরশাদ করেন, 


ob 409 ab ab 2A SLA SM 
Fs bE ls ob eb i SANE YN sal 


% সহীহুল বুখারী, কুরআনের ফযিলত সমূহ অধ্যায়, অনুচ্ছেদ: তোমাদের মধ্যে সে 
ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিখায়, নং:৪৭৩৯ ৷ 


০ 


৮১ ০৮ ৫ 5 2 85 SAL sl zl 
ab DED BS STANLY SAU fy. 
Su FLA HS dh sd) bE 2 

(DS 


“কুরআন পাঠকারী (মুমিনের) উদাহরণ সুস্বাদু 
সুগন্ধযুক্ত লেবুর ন্যায় । আর যে (মুমিন) কুরআন পাঠ 
করে না তার উদাহরণ এমন খেজুরের মত যা 
সুগন্ধহীন তবে খেতে সুস্বাদু । আর যে ফাসিক কুরআন 
যার সুগন্ধ আছে কিন্তু খেতে বিস্বাদযুক্ত। আর যে 
ফাসেক কুরআন তেলাওয়াত করে না তার উদাহরণ এ 
মাকাল ফলের মত যা খেতেও বিস্বাদ (তিক্ত) আবার 


কোনো সুঘানও নেই৷" 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এরশাদ করেন, 


* সহীহুল বুখারী, কুরআনের ফযিলতসমূহ অধ্যায়, অনুচ্ছেদ: সব কালামের উপর 


কুরআনের শ্রেষ্টত্ব, নং:৪৭৩৯, সহীহ মুসলিম, কুরআনের ফযিলতসমূহ অধ্যায়, 
হাফিজে কুরআনের মর্যাদা অনুচ্ছেদ, নং:১৮৯৬ ৷ 


oY 


A Ld Le SB DOS pb Gn 
2 b> 5 oe Sb Sl ) 22> mY 
iad ll 


“যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর তিলাওয়াত 
করবে আল্লাহ তার আমলনামায় একটি নেকী প্রদান 
করেন, আর এই নেকীটি দশটি নেকীর সমান। 
আমি বলি না, “ 4 ” একটি অক্ষর, বরং “ 
একটি অক্ষর, “J ” একটি অক্ষর, “  ” একটি 
অক্ষর” |? 


কুরআন তেলাওয়াতের এত মর্যাদা, গুরুত্ব, ছওয়াব কুরআন 
হাদীস থেকে প্রমাণিত থাকা সত্বেও প্রচলিত খতমের রূপরেখায় নবী 
আদর্শ ও সাহাবা আদর্শের বৈপরিত্য থাকার কারণে এই কুরআন 
খতমের হুকুম যদি না বাচক হয় তবে যার কোনো অস্তিত্ব নবী 


* সুনানুত তিরমিযি, হাদীস সহীহ, কুরআনের ফযিলত সমূহ অধ্যায়, অনুচ্ছেদ: যে 
কুরআনের একটি অক্ষর পড়ল তার কতটুকু ছওয়াব রয়েছে, নং: ২৯১০ ৷ 


ot 


জীবনে, নবীর শিক্ষা প্রাপ্ত সাহাবিদের জীবনে নেই তার হুকুম কী 
হবে তা সহজেই অনুমেয় । 


রূপরেখায় বৈপরিত্য বলতে যেমন, সাহাবায়ে কেরাম 
কুরআন নিজে শিখতেন, নিজে পড়তেন । যিনি জানেন না তিনি 
শিখতেন। এই শিক্ষাই তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম দিয়েছেন। অনেক সময় কেউ কুরআন অপরের কাছে 
শুনতে চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 
কোনো কোনো সাহাবী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে শুনার আগ্রহ প্রকাশ 
করতেন, শুনতেন। তবে অন্যকে এনে বাড়ীতে খতম করানোর 
কোনো রেওয়াজ তাদের মাঝে ছিল না। কেউ মারা গেলে তাদের যা 
করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তারা শুধু 
তাই করতেন। কেউ অসুস্থ হলে, বিপদে পড়লে কী করণীয় তাও 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কেউ মারা 
গেলে বা অন্য কোনো সমস্যায় পড়লে কুরআন খতম করা বা খতম 
করানোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 
একটিবার কাউকে বলেন নি নিজেও করেন নি। তাই সাহাবিরা 
এমন কর্ম কখনো করেন নি। 


এখন আমরা জানতে চেষ্টা করব প্রচলিত খতমের হুকুম 
সম্পর্কে আদর্শবান আলেমদের কী মত। এ ব্যাপারে আমাদের 
আলেম সমাজে অত্যন্ত সুপরিচিত কিতাব “আহসানুল ফাতওয়া” এর 
কুরআন খতম সম্পর্কে এক প্রশ্নের উত্তরে যে দলীলভিত্তিক 
আলোচনা করেছেন, অসংখ্য আলেমের বক্তব্যের উদ্ধৃতি পেশ 
করেছেন তার এই লেখাটির অনুবাদ তুলে দেওয়াই যথেষ্ট মনে 
করছি। তার এ বক্তব্যের পর এ ব্যাপারে আর কিছু লেখার কোনো 
প্রয়োজন রয়েছে বলে মনে করি না। এতে আমরা প্রচলিত খতমের 
তাৎপর্য যেমন বুঝতে পারব তেমনি অগণিত আলেমের মতামত 
পেয়ে যাব। তার আলোচনা পড়ার পর সত্য সন্ধানী মানুষের মনে 
আর কোনো দ্বিধা থাকবে না বলে আশা করি । নিম্নে তার কিতাবের 
প্রশ্ন ও উত্তর হুবহু তুলে ধরছি। 


প্রশ্ন: বর্তমানে কুরআন খতমের প্রচলন ব্যাপক হয়ে 
গেছে । যেমন, নতুন ঘর ক্রয় করা হলে কুরআন খতম 
করা হয়। দোকান উদ্বোধন করা হলে খতম করা হয়। 


০" 


মৃত্যুর তৃতীয় দিনে কুরআন খতম করা হয়; যাতে মৃত 
ব্যক্তির কাছে ছওয়াব পৌঁছে। কোনো সময় এর 
ঘোষণা পত্রিকায় দেওয়া হয় এবং মানুষ দুর-দুরাস্ত 
থেকে শুধুমাত্র কুরআন খতমের জন্য আসে। এমন 
কুরআন খতমের আমলের হুকুম কী? কুরআন 
হাদীসের আলোকে এর কোনো প্রমাণ আছে কি? এতে 
আমাদের বন্ধু-বান্ধব বা পরিবারের লোক শরীক হতে 
পারবে কি? আমরা নিজে কি এমন কর্মে শরীক হয়ে 
গোনাহগার হচ্ছি না? 


7 ls lr 


dhl any dl Holl a2 FLYIN IG 1 
AE LF UF RR lia U5 Ua "dS 
2 Mls Bb ll 3) cp 709 blels>: JU 
rb Bly Lie ize dl ode es hl G0) re 
EDs sr US J lis Fl S LS 

ics J 


(ETA: Sl E22) 


(মুহাম্মদ ইসমাইল বুখারী রাহ. বলেন: ........... মুজাহিদ 
(র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং উরওয়া 
ইবনু যুবাইর (র) মসজিদে প্রবেশ করে দেখতে 
পেলাম, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু ‘আনহুমা- 
আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হুজরার পাশে বসে 
আছেন ইতোমধ্যে কিছু লোক মসজিদে সালাতুদ্দোহা 
আদায় করতে লাগল| আমরা তাকে এদের সালাত 
সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা 
বিদ‘আত | * 
A (৮০ ৮ 4৮০ ০ 21 PU) 95, - 
Ip oF A Ups nll 2 Gor) ling SD 
dls Bb ll lp 59 Bll JU AE 5 
$৯ ১১০2 ৮ Lie i> Bode m2 
dex J ge sr US ll 
VE 9:00 Me 20) 


% সহীহুল বুখারী, উমরা অধ্যায়, অনুচ্ছেদ: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
কতবার উমরা করেছেন। 


(এবং ইমাম আবুল-হুসাইন মুসলিম ইবন হাজ্জাজ 
ইবন মুসলিম আল-কুশাইরী বলেন: ........... মুজাহিদ 
(র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং উরওয়া 
ইবনু যুবাইর (র) মাসজিদে প্রবেশ করে দেখতে 
পেলাম, আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু ‘আনহুমা - 
আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হুজরার পাশে বসে 
আছেন। আর কিছু লোক মসজিদে সালাতুদ্দোহা আদায় 
করছে। আমরা তাকে এদের সালাত সম্পর্কে জিজ্ঞাসা 
করলাম । তিনি বললেন, এটা বিদ'আত”? 
El Sr 2 4 0A 21 ond G4 Al UGy- 
IB Al Do of rs xl Bs ool ds hl a2) 
SU al 5 la (io JG rll S Guall Se 
2b tN sl SE ll Of Go 15 
SULA ci 5, io sali Jl INN isl 
Mall AUS 
(NU 22 ano le Ee Fr SIAC) 


7 সহীহ মুসলিম, অধ্যায়: উমরা, অনুচ্ছেদ: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম এর উমরার সংখ্যার বর্ণনা । 


০৭ 


(এবং শাইখ মুহিউদ্দীন আবু যাকারিয়া ইয়াহ্‌ইয়া ইবন 
আননহুকে যারা মসজিদে সালাতুদদ্বোহা আদায় করছিল 
বললেন বিদ‘আত।| এটা ক্কাধী* এবং অন্যান্যরা এর 
প্রকাশ করা এবং এর জন্য সমবেত হওয়াটাই হচ্ছে 
বিদ‘আত।| মূল সালাতুদদ্বোহা বিদ'আত নয়। সালাত 
অধ্যায়ে মাসআলাটির আলোচনা হয়েছে)” 


EL nb Bl oe 2 2 PLY IG, -t 
dl 2) 3 nl OF 2 Sy dS lay Fl 
ads L223 Ogle 2 B il Lp Em Sf 
4 bags be JD tl C2 le Ply DLS) 


* কাষধী আয়ায, মালেকি মাযহাবের প্রখ্যাত আলেম মুহাদ্দীস, ফকীহ, আদীব, 
এতিহাসিক, একাধিক কিতাবের রচয়িতা । ৪৭৩-৫৪৪ হিজরী । 

% ইমাম নববীর মুসলিমের ব্যখ্যগন্থ, প্রাগুক্ত অধ্যায় । কিতাবুস-সালাত, (০৬ 
৩৮৯5, ৫31 ১1, 3০০)৷;১০ ০০০৭) এর অধীনে আলোচনা সালাতুদ দ্বোহার 
আলোচনা করেছেন। 


> DSS db Sd ons NS lL; Dalal 
(VA: TE mk fle 2512) 


(এবং ইমাম মুহাম্মদ ইবন শিহাব আল-কুরদুরী আল- 
হানাফী রাহ,“ যিনি ইবনে বায্যার নামে পরিচিত, তিনি 
বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে 
বিশুদ্ধভাবে প্রমাণিত যে, তিনি শুনতে পান একদল 
লোক মসজিদে সমবেত হয়ে উচ্চস্বরে তাহলীল এবং 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ 
পড়ছে। অতএব তিনি তাদের কাছে গেলেন এবং 
ওয়াসাল্লামের যুগে এমনটি পাইনি। আমিতো 
তোমাদেরকে বিদ‘আতি ছাড়া কিছু দেখছি না। তিনি 
একথা বলতে বলতে তাদেরকে মসজিদ হতে বের করে 
দেন)“ 


“ ফাতওয়া বায্যাযিয়ার মুসান্নিফ, ইমাম মুহাম্মদ ইবন মুহাম্মদ ইবন শিহাব, ইবনে 
বায্যার আলকুরদুরী আল-হানাফী ৷ মৃত্যু: ৮২৭ হিজরী । 
“ ব্ৰাষ্যাযিয়া, হিন্দিয়ার টিকা, ৬/৩৭৮ (লেখকের দেওয়া তথ্য সুত্র মোতাবেক) । 


NY 


UN esl S poll SE 2, A cope S$ Ub 
lA SD dled) $5, Nl, E Nl ws SIU, 
31 5 AAD sola 22 STAN iol gol 5, 
As pl) SE 5 PG D5) 1 SN a 55 
Liz hl fle B52 ) 522 INN YN STAN 
(AM: 
(এবং তিনি আরেক জায়গায় বলেন, আর মৃত্যুর 
প্রথম দিন, দ্বিতীয় দিন, সাপ্তাহ পর এবং অনুষ্ঠানে 
খাবারের আয়োজন করা, বিভিন্ন মৌসুমে কবরে 
খাবার নিয়ে যাওয়া, কুরআন পড়ার জন্য দাওয়াতের 
আয়োজন করা এবং সৎ লোক ও ক্রারীদেরকে 
খতমের জন্য বা সূরা আন‘আম অথবা সূরা ইখলাস 
পড়ার জন্য সমবেত করা মাকরূহ । 
দাওয়াতের আয়োজন করা মাকরহ ৷)* 
Al as Dall op Her oS PISS ALN IES 
STA ils all § JS dl a2) Sl Sls yd 
Le 0 P50 22 Goris aa) 235 rly Shoal Ja 


* ব্রায্যাযিয়া, হিন্দিয়ার টিকা, ৪/৮১ (লেখকের দেওয়া সুত্রে) 


As 


be rls EMIS 5 etd Uz STA 
0:00 or BUA or A or HELA So bY 
J) ay 5 ls lw SY tr LLL IAs 
(Gio RSD op BG a Vy lal ne SG 
e722 Al S STAN ola) 2 asia as SS 
Ah ds DIS, SINS DIS, sl BS eb LL 3 
JG Js 28 cr acl ly J 3 15 35 3 xl 
) 2 2 SF YB Jl ak BL SY lls © 

(rt avr awe BLE os AS SUL 
(এবং ফক্কীহ মুহাম্মদ জাফর ....সিন্দি বলেন, 
সাইরাফিয়্যাহ কিতার্বে* “কঠিন বিষয় এবং অসুবিধার 
কারণে কুরআন পড়া মাকরূহ”। (এবং এক পৃষ্ঠা পর) 
মুফিদুল মুস্তাফিদ কিতাবে এসেছে, “দলবদ্ধ হয়ে বৈঠকে 
কুরআন পড়া মাকরূহ, কেননা এতে শ্রবণ করা এবং চুপ 
থেকে শোনা পরিত্যাগ করা হয় অথচ এ দুটি বিষয় 


£ মুহাম্মদ জা‘ফর ইবন আব্দুল করীম আল-বুবাকানী আস-সিন্দি আল-হানাফী । 
তার লিখিত কিতাব, ‘আল-মাতানাহ ফিল-মারাম্মাতে আনিল খিযানাহ'। 

“ আল-ফাতাওয়া আস-সাইরাফিয়্যাহ। লিখক, হানাফী ফক্কীহ আসআদ ইবন 
ইউসুফ ইবন আলী মাজ্দুদ্দীান আস-সাইরাফী আল-বুখারী ৷ মৃত:১০৮৮ হিজরী । 
(আল-আ‘লাম, ১/৩০২) 


নির্দেশিত” কেউ কেউ বলেন, “এতে অসুবিধা নেই” | 
রয়েছে, “মাশায়েখের মধ্যে কেউ কেউ বলেন, নিশ্চয় 
দলবদ্ধ হয়ে উচ্চস্বরে কুরআন তেলাওয়াত করা যাকে 
বলা হয় ‘সীপারা পড়া’ তা মাকরূহ । (আরো বলেন) 
আইনুল ইলমে রয়েছে, তিন দিনের কমে খতম করবেনা 
”| (আরো এক পৃষ্ঠা পর), “মুফিদুল মুসতাফিদে 
নেসা“ থেকে বলা হয়েছে, সমাবেশস্থলে কুরআন পড়া 
মাকরূহ, কেননা পাঠক তা দুনিয়ার লোভে পড়ছে। 
এভাবে বাজারে পড়া মাকরূহ । কবরের কাছে পড়াকেও 
এভাবে মাকরূহ বলা হয়েছে। যদি পড়ে কিন্তু (কারো 
কাছে কিছু) না চায়, আর মানুষ তাকে চাওয়া ব্যতীতই 


‘5 দেখুন, বুরহানুদ্দীান ইবনু মাযাহ (৬১৬ হি.) রচিত কিতাব ‘আল-মুহিতুল 
বুরহানী, পৃষ্টা:১৪৪, খ-:৫। 

“6 ফিকহে হানাফী নিয়ে রচিত কিতাব ‘আল-ফাতাওয়া আত্তাতার খানিয়া’, লিখক, 
ইবনুল আলা আল-আনসারী আদ-দেহলবী আল-হিন্দি। 

 ‘আইনুল ইলম’ ‘মুফিদুল মুস্তাফিদ’ ‘কিতাবুন-নেসাব’ ফিব্কহে হানাফীতে রচিত 
বিভিন্ন কিতাবের নাম৷ 


দান করে তবে তাও মাকরূহ বলেছেন, কেননা চাওয়ার 
ইচ্ছা না থাকলে সে কেন ঘরে বসে পড়ছে না”।* 


A UT (LS) dS lary pale 21 LSI IG, - V 
be C2] E33 15 or 2 S253 be SL SSN 
U9 205 S$ 45) Sl S Glia pr LD 21 
SIG idl SUG IA 28 SS G2 S55 5a 
Sl SED fe Ez AAS lay la 9 rl 
Plats by 2 Bl 2 es dl S22 SE 
55 2 Jb ALS Jl os TAT WS rl 
3s SU AT Sim LS Bll 3 DIS Te) 
৮৮৮৯ ৬০ ৮ ১৮ ৮৮০১ নল ০১: ০০ ১ Ls 
Ll me LS UP FAN RIB LD, Eo 
PE A 3 Bo (Sel Be sr AES, 
3) Aa) All dle cm 2AM oral 

(01: 


* আল-মাতানাহ ফিল-মারাম্মাতে আনিল খিযানাহ, ৬৩৩,৬৩৪,৬৩৫ (লেখকের 
দেওয়া সুত্রে) । 


(এবং আল্লামা ইবনে আবেদিন“ রাহ, বলেন, (পরিশিষ্ট) 
মুসান্নিফ* তার কথা “একা একা” বলে তিনি সেদিকে 
ইঙ্গিত করেন যা একটু পরে তিনি তার মতনে (বইয়ের 
মূল অংশে) এই বলে উল্লেখ করেন, “আর এই 
রাতগুলো জাগ্রত থেকে কাটানোর জন্য মসজিদে সমবেত 
হওয়া মাকরূহ” পুরো আলোচনা তার ব্যখ্যাগ্ুন্থে রয়েছে। 
আল-হাবীল ক্ুুদসীতে ” তা মাকরূহ বলে স্পষ্টভাবে ব্যক্ত 
করেছেন। বলেছেন, “এই রাতগুলোতে যে সালাতের 
কথার বর্ণনা রয়েছে তা একা একা পড়তে হবে, একমাত্র 
তারাবীহ ব্যতীত” | 


* বিশিষ্ট হানাফী ফক্বীহ মুহাম্মদ আমীন ইবন উমর ইবন আব্দুল আযীয ইবন 
আবেদীন ৷ ১১৯৮-১১২৫ হিজরী ৷ দামেশেক জন্ম এবং মৃত্যু। যাকে ইমামুল 
হানাফিয়্যাহ ফিশ্‌-শাম বলে ভূষিত করা হয়। আল্লামা ইবনে আবেদীন বা 
আল্লামা শামী নামে তিনি প্রসিদ্ধ । তার কিতাব 'রাদ্দুল মুহতার* যা ফাতওয়া 
শামী হিসেবে পরিচিত তা ফিকহে হানাফীর মাসাঈলে আলাউদ্দীন হাসকাফী 
রচিত ‘আদ্দুররুল-মুখতারের’ ব্যাখ্যাগুন্থ ৷ (আল-আ'লাম: ৬/৪২) 

% মুসান্নিফ আর্থাৎ ‘আদ্দুররুল-মুখতারের’ রচয়িতা মুহাম্মদ ইবন আলী আলাউদ্দীন 
আল-হাসকাফী ৷ দামেশেকর একজন হানাফী মুফতী । ১০২৫-১০৮৮ হিজরী । 
(আল-আ‘লাম: ৬/৪২) 

5 “আল-হাবীল কুদসী ফিল ফুরু’ লিখক, কাযী জামাল উদ্দীন আহমদ ইবন 
মুহাম্মদ আল-গাযনবী আল-হানাফী । (কাশফুয যুনুন:১/৬২৭) 


1" 


আল-বাহরে বলেন, “এথেকে জানা যায় যে, 
সালাতুর রাগাইব যা রজবের প্রথম জুমুআয় পড়া হয়, 
এর জন্য সমবেত হওয়া মাকরূহ এবং এটি বিদ‘আত। 
এটাকে নফল ও মাকরূহ থেকে বের করার জন্য 
রোমবাসীরা এই সালাতের মান্নতের যে হীলা অবলম্বন 
করে তা বাতিল” | 


আমি বলি (ইবনে আবেদীন) বায্যাযিয়ায় তা 
স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে, যেমন ব্যাখ্যাকার অধ্যায়ের 
শেষে উল্লেখ করবেন। আল-মুনইয়াহ এর দুই 


ব্যাখ্যাকার_ এর উপর দীর্ঘ আলোচনা করেছেন এবং 
তারা উভয়ে স্পষ্ঠভাবে বলেছেন যে, “এ ব্যাপারে যা 
বর্ণনা করা হয় সব বাতিল মনগড়া । আল্লামা নুরুদ্দান 


”* যাইনুদ্দীন ইবনে নুজাইম মিসরী আল-হানাফী ৯২৬-৯৭০ হিজরী রচিত কিতাব 
‘আল-বাহরুর রায়িক্ক’। সালাত অধ্যায় । বিতর ও নফল অনুচ্ছেদ, ২/৫৬ । 

5 আল-মুনইয়াহ’ অর্থাৎ ‘মুনইয়াতুল মুসাল্লী’, এই কিতাবের দুই ব্যাখ্যাকার দ্বারা 
উদ্দেশ্য সম্ভবত, ‘গুনইয়াতুল মুতামাল্লী’ এবং ‘আল-ক্লুনইয়া’ কিতাবদ্বয়ের 
রচয়িতা । দুটি কিতাবই “মুনইয়াতুল মুসাল্লী'র শরাহ। কিতাব দুটি দুর্লভ ও 
সম্মুখে না থাকায় এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি। (সংকলক) 


AN 


মাক্দিসীর * এ বিষয়ে একটি সুন্দর রচনা রয়েছে তিনি 
এর নাম দিয়েছেন ‘রাদ্‌উর রাগিব আন সালাতির 
রাগাইব’ তিনি এখানে চার মাযহাবের পূর্ববর্তী ও পরবর্তী 


আলেমেদের কথার অধিকাংশ সংকলন করেছেন। 


lor petll r Ball SEs 5 22 SU) 
iis ox PIII NY GLE SY cal 


8 0 A UF U০ Sub 2 ৮ ৯ 2 2) 5১১ 
2 Pll tig cal hl Il ESN 5 US JG dl 
JN exdl 3 bl) 55 Ee, Gil Ss al ol 
Sy lhl Sl I pl J Ell 9 SU 
5:2 51 5 sll soda) 2s STAN GAD iyo 
el as pl SE 5 jy D5) lS 
ols iL SNS im hy 2 FY IN STAN 
sia JG, ELA DS SB JL lie IF slLD Lab SS 


” ইমাম নুরুদ্দান আলী ইব্নু গানিম আল-মাক্দিসী আল-হানাফী ৷ মৃত্যু:১০০৪ 
হিজরী (কাশফুয যুনুন:১/৮৪০) ৷ সালাতুর রাগাইব নামে সালাতের বিদআত 
সম্পর্কে তার লিখিত কিতাবের নাম, 5৬/১০০ ৪ ০ C৯ 

5 ব্রাদ্দুল মুহ্তার, কিতাবুস সালাত, বিতর ও নফল অধ্যায়, ২/২৬ 


AA 


e 0922) 6] es 573 sb dl ixmmld US JSS 
(titted 3) al ds dl a2 


(এবং তিনি আরেক জায়গায় বলেন, আর মৃত ব্যক্তির 
মাকরূহ কেননা তা আনন্দের বেলায় শরীয়ত সম্মত, 
অনিষ্টতার বেলায় নয় । আর এটা মন্দ বিদ‘আত | ইমাম 
আহমদ এবং ইবনে মাজাহ বিশুদ্ধ সনদে জারীর ইবন 
আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন, “ জারীর বলেন, “মৃত 
ব্যক্তির পরিবারের নিকট সমবেত হওয়া এবং তারা 
খাবারের আয়োজন করাকে আমরা নিয়াহাহ (বিলাপ) 
গণ্য করতাম”| বায্যাযিয়ায় রয়েছে, “আর মৃত্যুর প্রথম 
দিন, দ্বিতীয় দিন, সপ্তাহ পর এবং অনুষ্ঠানে খাবারের 


5 ইবনে মাজাহ, সনদ সহীহ, মৃত ব্যক্তির পরিবারে সমবেত হওয়া এবং খাবারের 
আয়োজন করা নিষেধ অনুচ্ছেদ, হাদীস নং ১৬১২, ইবনে মাজাহ এর হাদীসটির 
শব্দ হলো: 

il or Pall iaiey cal Pl ILE Sp US 


মুসনাদে আহমদ, হাদীস নং:৬৯০৫, মুসনাদে আহমদের শব্দ: 
IC bs 585 IS LEN LS PIES 


৭৭ 


যাওয়া, কুরআন পড়ার জন্য দাওয়াতের আয়োজন করা 
এবং সৎ লোক ও ক্কারীদেরকে খতমের জন্য বা সূরা 
মাকরূহ । মোটকথা, কুরআন পড়ার সময় খাওয়ার জন্য 
দাওয়াতের আয়োজন করা মাকরূহ” এবং উক্ত কিতাবের 
খাবারের আয়োজন করে তবে ভাল” | আর মি'রাজে এ 
বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন এবং বলেছেন, “এই 
সবগুলো হচ্ছে লোক দেখানো ও লোক শুনানো। তাই এ 
সব থেকে বিরত থাকবে, কেননা তারা এগুলোর মাধ্যমে 
আল্লাহর সন্তুষ্টি কামনা করে না”।)'* 


ool ES ৮:১) 5 | 5, A 2% ৬ এও, 
SIE IGA Us 5 4 rl I Bie 
J, cl 3 oll G2 NY NL STADIA TS 
GA Ul 23 BAL CS SB Gl Jy sg 
il pr GL SEL bl Ub SLT hall, iN, 


% সম্ভবত আবুল ক্কাসিম আল-কুশাইরী নাইসাবুরী রচিত ‘কিতাবুল মিরাজ’ 
উদ্দেশ্য ৷ 
* ব্রাদ্ল মুহতার, সালাত অধ্যায়, সালাতুল-জানাযা অনুচ্ছেদ, ২/২৪০ । 


NL 


ll cy LAL Nl as OF 556 Y 5230 sll 
Il pad Sl SW SS: 1 BY JU S23 55d, AD 
GL i2JINy, 2b dL 04 he 2b ux) 
Se bl STAN ls b oL ls S$ oY ol 
WS Cali) 07h dl Ul db UL Sls dlls 
Udy ioplid GN IE er HELLS a Te 
ULL AS SEY NDS 2 ON Sli SW 
(on: rt lod 3) UD on oat ds 2 G9 


(এবং তিনি আরেক জায়গায় বলেন, তাবয়িনুল- 
মাহারিমের লিখক” স্পষ্ট উদ্ধৃতির মাধ্যমে এসব 
প্রত্যাখ্যান করার ক্ষেত্রে অনেক দীর্ঘ আলোচনা করেন। 
তার বক্তব্যের মধ্য থেকে রয়েছে,“তাজুশ্্‌-শরীয়াহ 
বলেন,“ পারিশ্রামিকের মাধ্যমে কুরআন পড়া ছওয়াবের 


” সিনানুদ্দীন ইউসুফ আল-আমাসী আল-হানাফী, আল-মক্কী, মৃত্যু: ১০০০ হিজরীর 
পাশাপাশি । 

% আল-ইমাম তাজুশ-শরীয়াহ, আহমদ ইবন উবাইদুল্লাহ আল-মাহবুবী আল- 
হানাফী উমর ইবন সাদরুশ-শরীয়াহ আল-আওয়াল, মৃত্যু:৬৭২ হিজরী । তার 
লিখিত হেদায়ার ব্যাখ্যাগ্রন্থ ‘নিহায়াতুল কিফায়াহ ফি দিরায়াতিল হিদায়াহ ৷ 
(কাশফুয-যুনুন ২/২০২২) 


হেদায়ার ব্যখ্যাগুন্থে আইনি“ লিখেন, “দুনিয়ার জন্য 
কুরআন পাঠককে বাধা দেওয়া হবে, দাতা, গ্রহিতা উভয়ে 
গোনাহগার হবে”| মোটকথা, আমাদের যুগে 
পারিশ্রমিকের মাধ্যমে কুরআনের অংশ পড়ার যে প্রচলন 
বিস্তার লাভ করেছে তা জায়েয নেই, কেননা এখানে 
পড়ার নির্দেশ এবং ছওয়াব নির্দেশদাতাকে দেওয়া 
রয়েছে, আর পড়া হচ্ছে অর্থের কারণে । অতএব বিশুদ্ধ 
নিয়্যাত না থাকার কারণে পাঠকই যখন ছওয়াব পাচ্ছে 
না তাহলে কী-ভাবে পাঠক নিয়োগকারীর কাছে ছওয়াব 
পৌছবে ৷ যদি পারিশ্রমিক না থাকত তবে আজকাল কেউ 
কারো জন্য পড়ত না৷ বরং কুরআনকে তারা উপার্জনের 
বস্তু ও দুনিয়া সংগ্রহের মাধ্যম বানিয়ে নিয়েছে। ইন্না 
লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজি‘উন ৷ (কয়েক লাইন পর) 
যেমন তাতারখানিয়ায় স্পষ্টভাবে উল্লেখ করে বলেন, 
“এই (খতমের) অসিয়্যাতের এবং পড়ার কারণে 


‘! প্রখ্যাত হানাফী মুহাদ্দাস আবু মুহাম্মদ আল্লামা বদরুদ্দীন আল-আইনি। 
৭৬২৮৫৫ - হিজরী১৩৬১ - -১৪৫১ ঈসায়ী । তার লিখিত হেদায়ার ব্যাখ্যাগ্রন্থ 
‘আল-বিনায়াহ’। দেখুন, বর্ণিত কিতাবের কারাহিয়্যাহ অধ্যায়, মাসাঈলু 
মুতাফার্রিক্কাহ, ১১/২৬৭ । 


পাঠককে দানের অসিয়্যাতের কোনো অর্থ নেই৷ কেননা 
এটা ভাড়া করার ন্যায়, আর এসবের বেলায় ভাড়া করা 
বাতিল এবং তা বিদ'আত | খুলাফাদের মধ্যে কেউই 


এমন কর্ম করেননি )* 


dl lie S STS) 5:22) JG, -- 
ed eas Ny S05 br Hl eS tot 08 
1531 or 2 58 J SY cA YL jlanly Soll 
S34 JU 23 1 BLS SL sdlall JG 5, OS S 3) 
Halon dl ha Sh eal dase G5 SUA NY 
SY ple He DAE FD lal 
lads SL IN Db A iximy Gal 29) 
ef bs GbE Hl Sb iol or ral 
35 5 2 Cd IL SGY BL SAS 
E> 3 J hs Flt) erm DU td Ca 

(vinci 2) (dl ss 13) 


% ব্রাদুল-মুহতার, কিতাবুল ইজারাহ, মাতলাবুন ফিল-ইসতিজার আলাত্‌-ত্বা'আত, : 
৬/৫৬। 


¥% 


(তিনি আরো বলেন, আল্লামা হুলওয়ানী ‘আল-মুনতাহাল 
হাম্বলী”** এর টিকায় শায়খুল ইসলাম তাক্কী উদ্দীন 
থেকে বর্ণনা করেন যার ভাষ্য হলো, “পড়ার জন্য 
পারিশ্রমিকের উপর নিয়োগ দেওয়া এবং এর ছওয়াব 
মৃতব্যক্তিকে পাঠানো শুদ্ধ নয়, কেননা কোনো ইমাম 
থেকে এর অনুমোদন পাওয়া যায় না। বরং আলেমগণ 
বলেন, নিশ্চয় ক্কারী যখন সম্পদের কারণে পড়বে তখন 
তার কোনো ছওয়াব নেই, অতএব সে মৃতব্যক্তির কাছে 
কি জিনিস পাঠাবে, মৃত ব্যক্তির কাছে কেবল সৎকর্মই 
পৌঁছে। আর শুধুমাত্র তেলাওয়াতের উপর পারিশ্রমিক 
হিসেবে নিয়োগ দেওয়ার কথা কোনো ইমাম বলেননি”। 


(কয়েক লাইন পর) অতএব, এখন তোমার কাছে খতম 
এবং তাহালিলের অসিয়্যাত, যে দিকে মানুষ ঝুঁকেছে 
তার অন্যান্য খারাবীর দিকে দৃষ্টি দেওয়া ছাড়াই তা 
বাতিল হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে গেল । দৃষ্টিশক্তি লোপ 


% ফিব্ুহে হাম্বলীতে রচিত কিতাব, মূল নাম “মুনতাহাল-ইরাদাত ফিল জামৃণ্ঈ 
বাইনাল মুক্কান্না*ঈ ওয়াত্‌-তানক্কীহি ওয়ায্-যিয়দাত’, লেখক, তাক্কীউদ্দীন মুহাম্মদ 
ইবন আহমদ ইবন আব্দুল আযিয ইবনুন্‌-নাজ্জার আল-ফুতুহী আল-মিসরী, 
মৃত্যু: ৯৭২ হিজরী । 


করা হয়েছে এমন ব্যক্তি ছাড়া যার খারাবী কেউ 
অস্বীকার করতে পারবে না। আমি এতে একটি পুস্তিকা 
সংকলন করেছি যার নাম দিয়েছি ‘শিফাউল-আলীল ও 


ওয়াত্তাহালীল তত A 


এসমস্ত বর্ণনা থেকে প্রমাণিত হলো যে, প্রচলিত 
কুরআন খতম বিদ‘আত এবং না-জায়েয। কুরআন, 
হাদীস এবং কল্যাণের সাক্ষ্যপ্রাপ্ত যুগে এর কোনো 
প্রমাণ নেই । এতে অংশ নেওয়া জায়েয নয় । এছাড়া 


1. ঘোষণা এবং বলপূর্বক এতে লোকজনদের 
(ডাকাডাকি) বলা হয় যা নফল ইবাদতে নিষিদ্ধ । যেমন 
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর সামনে 
কিছু মানুষ সালাতুদ্বোহা জামাতের আকারে পড়ছিল, 
যখন তার কাছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো 


% ব্রাদ্দুল মুহতার, প্রাগুক্ত অধ্যায়:৬/৫৭ ৷ 


Yo 


তিনি তাদের আমলকে বিদ‘আত আখ্যা দিলেন । অথচ 
সালাতুদ্বোহা একাকি পড়া প্রমাণিত । এভাবে আব্দুল্লাহ 
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক গোত্রের ব্যাপারে 
শুনলেন, তারা উচ্চস্বরে তাহলিল এবং দুরূদ পড়ছে, 
তখন তিনি তাদেরকে বিদ‘আতি বলে মসজিদ থেকে 
বের করে দিলেন। অথচ একাকি তাসবীহ, তাহলীল 
এবং দুরূদ পড়া পূণ্য ও ছওয়াবের কাজ । 

2. ডাকার পর যদি কিছু মানুষ কুরআন খতমে না 
আসে তাহলে তাকে বিভিন্নভাবে তিরস্কার করা হয়। 
অথচ মুস্তাহাব কাজ ছাড়ার উপর তিরস্কার জায়েয 
নেই। 

3. অনুপস্থিতদের ব্যাপারে মনে বিদ্বেষ, ঘৃণা, ক্রোধ 
বদ্ধমূল করা হয়। 

4. কুরআন খতমের আয়োজকরা বেশি লোকের 
উপস্থিতিতে গর্ব করে। 

5. প্রচলিত কুরআন খতম এত জরুরী মনে করা হয় 
যে, যদি কোনো মানুষ কুরআন খতম না করায় অথবা 
তার খতমের আয়োজনে মানুষ কম হয় তবে সে 
সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 


VY" 


6. পুরো কুরআন খতম জরুরী মনে করা হয়, অথচ 
শরীয়তে বরকত এবং ছওয়াবের জন্য কোনো পরিমাণ 
নির্দিষ্ট নেই । কুরআন তেলাওয়াত ছাড়া যিকর আযকার, 
তাসবীহাত, নফল এবং সাদাকাত ইত্যাদি অন্যান্য 
পদ্ধতিতেও এই উদ্দেশ্য অর্জন হয়। 
7. যদি পড়ার জন্য মানুষ কম জমা হয় তখন তার 
পুরো কুরআন খতমকে নিজের উপর চাপ এবং বিষের 
ঢোক মনে করে যে কোনভাবে তা গলা থেকে সরানোর 
চেষ্টা করা হয়। অথচ হাদীসে বর্ণিত হচ্ছে, 
(as p80 ALS SE Ss pS CASSEL STAN 5 51) 
(Vov: 0 u:E: 6 ০) 
অর্থাৎ (এ সময় পর্যন্ত কুরআন পড় যতক্ষন মনে 
বিরক্তিবোধ না হয় এবং যখন ক্লান্ত হয়ে পড় তখন 
ছেড়ে দাও)* 


৮. এই অবস্থায় তাজবীদের নিয়ম কানুন, হুরফের 
সিফাতের বিশুদ্ধ আদায়, গুন্নাহ, ইখফা, ইজহার এবং 


% সহীহুল বুখারী, অধ্যায়: কুরআনের ফযিলত সমূহ, অনুচ্ছে: যতক্ষন মন চায় 
ততক্ষন কুরআন তেলাওয়াত করা । নং: ৪৭৭৩ । 


YV 


মদসমূহের প্রতি খেয়াল করা ব্যতীত শব্দ ও অক্ষর 
কেটে প্রাণ পরিত্রাণের চেষ্টা করা হয়। 


9 প্রচলিত কুরআন খতমে এমন লোক আসে যে 
কুরআন পড়া জানে না । তখন সে কুরআন হাতে নিয়ে 
প্রত্যেক লাইনে বিসমিল্লাহ পড়ে অথবা শুধু আঙ্গুল 
ফিরিয়ে পারা রাখা দেয়। একে আঙ্গুল এবং বিসমিল্লাহ 
খতম বলা হয়, শরীয়তে যার কোনো প্রমাণ নেই । বরং 
এতে কুরআনের অবমাননা । 

10 খতমের শেষ পর্যন্ত বসাকে জরুরী মনে করা হয়। 
প্রয়োজন সত্বেও উঠার সাহস করে না। কেননা এটাকে 
অত্যন্ত দোষনীয় মনে করা হয়। 

11 কোনো কোনো মানুষের তেলাওয়াতে সেজদার জ্ঞান 
থাকে না, ফলে সে সেজদার আয়াত পড়ে এবং শোনে 
তেলাওয়াতে সেজদা না করার কারণে নেকীর পরিবর্তে 
ওয়াজিব ছাড়ার গোনাহ নিজের মাথায় বহন করে। 
12 কোনো কোনো জায়গায় কুরআন খতমের আয়োজক 
সবার পক্ষ থেকে চৌদ্দ সাজদা আদায় করে নেয় । এতে 


YA 


পাঠকদের দায়িত্ব আদায় হয় না এবং শরীয়ত বিরোধী 
কাজের কারণে সাজদাকারী গৌনাহগার হয়। 

13 প্রচলিত কুরআন খতমে মিঠাইর ব্যবস্থা করা হয়। 
“প্রচলিত নিয়ম শর্তের ন্যায়” মূলনীতির আলোকে এটা 
পারিশ্রমিকের দাতা, গ্রহিতা উভয় গোনাহগার । তাহলে 
এখানে নেকীর কী প্রত্যাশা করা যায়? আর যেখানে 
পাঠকের নিজের ছওয়াব হচ্ছে না, সেখানে মৃত ব্যক্তির 
জন্য তার ঈসাল কিভাবে হতে পারে? 

14 দাওয়াত বা মিঠাইকে এমন জরুরী করে রাখা 
হয়েছে যে, যে ব্যক্তি এর ব্যবস্থা করে না তার উপর 
অভিশাপ ও তিরস্কারের ঝুড়ি পড়ে। 

15 প্রচলিত কুরআন খতমের জন্য তিনদিনা, চল্লিশা 
ইত্যাদি বিশেষ দিন নির্দিষ্ট করা হয়। আর অনির্দিষ্ট 
ইবাদতের জন্য নিজের পক্ষ থেকে দিন নির্দিষ্ট করা 
মাকরূহ, না-জায়েয বরং বিদ'আত ।| 

16 জারীর ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, 
idl or rel iy cdl Pld E DNS US 


“মৃতব্যক্তির পরিবারে সমবেত হওয়া এবং তারা 


খাবারের আয়োজন করাকে আমরা ‘নাওহা”* (বিলাপ) 
গণ্য করতাম” আর বিলাপ করা হারাম । 

17 প্রচলিত কুরআন খতমে অংশগ্রহণকারী এবং যিনি 
অংশগ্রহণ করান সবার উদ্দেশ্য থাকে লোক দেখানো। 
লোকদেখানোর কারণে মানুষের বড় বড় আমল নষ্ট হয়ে 
যায়। 


এমন ধ্বংস হয় যেমন আগুন লাকড়ি খেয়ে ফেলে 


% *নাওহা’ বা ‘িয়াহাহ’, অর্থাৎ বিলাপ করে মৃত ব্যক্তির উপর ক্রন্দন করা। 
ইসলাম পূর্ব জাহেলী যুগে কেউ মারা গেলে বিলাপ করে ক্রন্দনের প্রচলন ছিল। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কর্মকে জাহেলী কর্ম আখ্যা দেন এবং 
তা হারাম ঘোষণা করেন। দেখুন, বুখারী, ‘মৃত ব্যক্তির উপর বিলাপ মাকরূহ 
অধ্যায়’'। সহীহ মুসলিম, নিয়াহার উপর কঠোরতা অধ্যায় । বুখারীর একাধিক 
অধ্যায়ে এ বিষয় সংক্রান্ত হাদীস বর্ণিত হয়েছে। 

% লোকদেখানো আমলকে শরয়ী পরিভাষায় ‘রিয়া’ বলা হয়। কুরআন হাদীস 
উভয়ের মাধ্যমে ‘রিয়া’ হারাম প্রমাণিত ৷ হাদীসে 'রিয়া’কে শিরকে আসগর বা 
ছোট শিরক গণ্য করা হয়েছে। 'রিয়া’ হারাম বা কবীরা গোনাহের অন্যতম এতে 
কোনো সন্দেহ নেই ৷ তবে লেখক এখানে হাদীসে রয়েছে বলে যে কথা উল্লেখ 
করেছেন, অর্থাৎ “লোক দেখানো আমলকারীর আমল এমন ধ্বংস হয় যেমন 
আগুন লাকড়ি খেয়ে ফেলে” এই মর্মের কোনো হাদীস রয়েছে বলে অবগত 


A* 


এবং আল্লাহর কাছে এমন আমল প্রত্যাখ্যাত । অতএব 
যে আমলটি আল্লাহর জন্য করার ছিল, বরকত এবং 
ছওয়াব পৌছা উদ্দেশ্য ছিল, লোকদেখানোর কারণে 
সমস্ত আমলে আগুন লেগে গেছে। ছওয়াব কি মিলবে? 
উল্টো লোকদেখানোর আযাব মাথার উপর আসলো । 


এই সমস্ত খারাবী শরীয়ত এবং সুন্নাত থেকে চেহারা 
ফিরিয়ে নেওয়ার ফলাফল । এর বিপরীত যদি শরীয়তের 
পদ্ধতি অবলম্বন করা হত তাহলে আরাম হত৷ এত কষ্ট 
উঠাতে হত না। ইখলাসের সহিত ও আল্লাহর জন্য 
হত।| যার বদলে পাঠক ছওয়াব পেত মৃত ব্যক্তির 
কাছেও ছওয়াব পৌছত। লোক দেখানো মারাত্মক 
গোনাহও মাথায় নিতে হত না। 


ঈসালে ছওয়াবে সঠিক পদ্ধতি 


ঈসালে ছওয়াবের সঠিক পদ্ধতি এই যে, মৌখিক এবং 
শারীরিক ইবাদতের মধ্যে প্রত্যেক ব্যক্তি নিজ ঘরে 
একাকীভাবে যে ইবাদত করে, নফল নামায পড়ে, নফল 
রোজা রাখে, তাসবীহ আদায় করে, তেলাওয়াত করে, 


হতে পারিনি । (সংকলক) 


নফল হজ্ব বা উমরা করে, তাওয়াফ করে এগুলোতে 
শুধু এই নিয়্যাত করে নিবে যে, এর ছওয়াবটুকু 
আমাদের অমুক দোস্তের কাছে পৌঁছুক। তা পৌঁছে 
যাবে। এটাই হচ্ছে ঈসালে সওয়াব। যে ছওয়াবটুকু 
তোমার নিজের পাবার কথা তা তোমার জন্য অর্জিত 
হয়ে যাবে এবং যে সমস্ত লোকদের নিয়্যাত করা হয়েছে 


তারাও এর পুরো ছওয়াব পেয়ে যাবে।* 


% আহলুস-সুন্নাহ ওয়াল জামা'আতের আলেমগণ ঈসালে ছওয়াবের বেলায় দুই 
ভাগে বিভক্ত । একদল কুরআনের আয়াত,“ 4 ৮১ 53১১ 555” অর্থাৎ: 
আর মানুষের জন্য তার চেষ্টা ব্যতীত কোনো কিছু নেই, (সূরা নাজম:৩৯) এই 
মর্মের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস, 


৯২০০৭১, 4 Ee ey Be Bae SIS ip Vals hl SUSY Se 3" 
"a 


“মানুষ যখন মারা যায় তখন তাঁর তিনটি আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে 
যায় । সাদাকায়ে জারিয়াহ, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান 
যে তার জন্য দু'আ করে।” (তিরমিযী, হাদীস সহীহ, ওয়াকফ অনুচ্ছেদ, 
নং:১৩৭৬) এই হাদীসের আলোকে তারা বলেন: হাদীসে উল্লেখিত তিন বস্তু 
ব্যতীত অন্য কিছুর ঈসাল হয় না। কেননা; হাদীসে তিন বস্তু ছাড়া সব আ‘মাল 
বন্ধ হয়ে যাওয়ার কথা এসেছে। আর এ তিনটি মূলত তার নিজের চেষ্টার 
ফসল । সুতরাং এই হাদীস আর আয়াতে কোনো বিরোধ নেই৷ তবে সাদাকা 


AS 


নিজের সামর্থানুযায়ী নগদ অর্থ কোনো কল্যাণমূলক 
কাজে লাগিয়ে দিবে অথবা কোনো মিসকিনকে দিয়ে 
দিবে। 


এই পদ্ধতি এ জন্য উত্তম যে, এতে মিসকিন নিজের 
প্রয়োজন পুরা করতে পারে। যদি আজ তার কোনো 
প্রয়োজন না হয় তবে কালকের জন্য রাখতে পারে। তা 
ছাড়া এই ব্যবস্থাটি লোকদেখানো হতে মুক্ত । হাদীসে 
গোপনে সাদাকাকারীর এই ফযিলত বর্ণিত হয়েছে যে, 


যেহেতু শারীরিক ইবাদত নয়, জীবিত ব্যক্তিকে তা দেওয়া যায়, তার পক্ষ থেকে 

অন্যকে দেওয়া যায়, মৃত্যুর পরও তার পক্ষ থেকে দেওয়া যাবে। কিন্তু শারীরিক 
ইবাদত কাউকে দেওয়া যায় না তাই তার ঈসাল ও নেই । তবে শারীরিক কিছু 
ইবাদত যার ঈসাল হাদীস দ্বারা প্রমাণিত সেগুলো মানসুস হওয়ার কারণে তা 
এই কায়দা থেকে মুসতাসনা বা ব্যতিক্রম থাকবে। এই দল আলেমদের মতে 
কুরআন তেলাওয়াত যেহেতু একটি শারীরিক ইবাদত তাই তার ঈসালই হবে 
না, কেননা এব্যাপারে কোনো নস নেই । আর ইবাদতে বিষয় গাইরে মাকুল, 
তাই আমরা তাকে অন্য ইবাদতের উপর ক্রিয়াস করতে পারি না। আহলুস- 
সুন্নাহ ওয়াল জামাতের অপরদল মনে করেন, যে কোনো ইবাদতের ঈসাল হতে 
পারে। আমাদের লেখক এমতের প্রবক্তা হিসেবে কুরআন তেলাওয়াতের 
ঈসালের সঠিক পদ্ধতির কথা উল্লেখ করেছেন। 


AY 


এমন ব্যক্তিকে আল্লাহ কিয়ামত দিবসে নিজের 
রহমতের ছায়ায় জায়গা দিবেন, যখন আর কোনে ছায়া 
থাকবে না এবং গরমের কারণে মানুষ ঘামে ডুবে যাবে। 


ফযিলতের দিক থেকে দ্বিতীয় শ্রেণির সাদাকা হচ্ছে, 
মিসকিনের প্রয়োজন অনুসারে তাকে সাদাকা করবে। 
অর্থাৎ প্রয়োজন দেখে তা পুরা করবে। 


ঘর ও দোকানের বরকতের জন্যও মালিক নিজে 
উপরোক্ত ব্যবস্থাগুলো অবলম্বন করবে। 


ol ds; Sb ly 
১৪ রবিউল আওয়াল ১৪১৭ হিজরী । 


পাঠক, এই হলো উনার বক্তব্য। আমরা লক্ষ্য করেছি যে, 
উনার লেখায় অসংখ্য কিতাব ও ফকীহের বক্তব্য ও তথ্য রয়েছে। 
এই লেখা পড়ার পর আশা করি সত্যসন্ধানী আলেমের জন্য বিষয়টি 
বুঝতে কোনো সমস্যা পেতে হবে না। একমাত্র পেটপূজারী আলেম 
ছাড়া কেউই হিলার বাহানা তালাশ করে উনার লিখার বিরুদ্ধে কলম 
ধরবেন না। শরীয়তে বৈধ বা হালাল থাকা এক কথা, আর বৈধ 
বানানো আরেক কথা৷ কুরআন হাদীসে কোনো জিনিসের বৈধতা 


At 


থাকা এক কথা, কুরআন হাদীস দিয়ে বৈধ বানানো আরেক কথা । 
তবে প্রথমটি আহলুস-সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের গুণ। আর 
দ্বিতীয়টি গুমরাহ পেটপূজারী আলেমদের গুণ। বিষয়টি সহজে 
বোঝার জন্য একটি উপমা পেশ করছি। যেমন ধরুন, রাসূল 
আলিমুল গাইব নন বিষয়টি কুরআন ও হাদীসে দ্বর্থহীনভাবে উল্লেখ 
করা হয়েছে। যিনি বলছেন রাসূল আলিমুল গাইব নন, তার দলীল 
কুরআন ও হাদীসের একাধিক জায়গায় রয়েছে। পক্ষান্তরে যে 
থেকেই তার মতের স্বপক্ষে দলীল দিচ্ছেন। তবে তার দাবীর পক্ষে 
কোনো দলীল কুরআন বা হাদীসে নেই তিনি কিছু দ্বর্থবোধক 
আয়াত ও হাদীসকে তার মতের পক্ষে দলীল বানাচ্ছেন । এই দ্বিতীয় 
বৈশিষ্ট্যের আলেম ছাড়া কেউই প্রচলিত খতমে কুরআনের স্বপক্ষে 
ওকালতি করতে পারেন না, কেননা এসবের অস্তিত্ব কুরআন, হাদীস, 
সাহাবা জীবনে নেই, এমনকি খাইরুল কুরুন তথা সোনালী প্রজন্ম 
(রাসূল, সাহাবা ও তাবেঈ) এর কোনো যুগেও এর অস্তিত্ব খোঁজে 
পাবেন না। 


প্রচলিত খতমের অস্তিত্ব খাইরুল কুরুনে না থাকায় বিষয়টি 
বিদ‘আত হওয়ার সাথে সাথে লেখক আরো অনেক খারাবী তুলে 
ধরেছেন, যা উনার অভিজ্ঞতার আলোকে । দীর্ঘ অভিজ্ঞতার আলোকে 


Ao 


উল্লেখিত কারণ ছাড়াও আরো যে সমস্ত খারাবী রয়েছে তার 
কয়েকটি নিম্নে তুলে ধরছি। এই অভিজ্ঞতা সবার নাও থাকতে 
পারে। আমি অধমের কাছে যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে তার 
কয়েকটি উল্লেখ করব। 


1. পরস্পর হিংসা বিদ্বেষ সৃষ্টি । মনের হিংসার ভ্রালা প্রকাশ্যে 
রুপ নিতে অনেকের বেলায় দেখা গেছে। যেমন, একজন কোথাও 
দশজন নিয়ে যাওয়ার কথা বাস্তবতা হলো, দশজন হলে এক 
প্রতিষ্ঠানের সবাইকে খতমের তালিকায় রাখা সম্ভব নয়। এ থেকেই 
হিংসা ও সমালোচনার সুত্রপাত। যা খতমের দু একদিন পর্যন্ত বা 
আরো বেশি চলতে থাকে। 

2. অন্যের মনে জ্বালা সৃষ্টির জন্য অযথা ঠাষ্টাস্বরূপ খতমের 
কথা বলা অথচ হাদীসের দৃষ্টিতে মিথ্যা বলা কাজে হোক বা ঠাষ্টায় 
হোক সর্বাবস্থায় হারাম। সাধারণ নিমণ শ্রেণির উত্তাদ নয় বরং 
অনেক শ্রদ্ধাভাজন আলেম যারা দাওযরায়ে হাদীসে পড়ান তাদের 
অনেকের কাছ থেকেও এ সব আচরণ পাওয়া যায়, যা অত্যন্ত 
লজ্জাজনক । 

3. মিথ্যার আশ্রয় নেওয়া । যেমন অনেক সময় খতম না করেই 
খতমের আয়োজককে মিথ্যা বলা । 


An 


4. কুরআনের সাথে ব্যবসায়িক পণ্যের মত লেনদেনের আচরণ 
করা এবং কুরআন নিয়ে বেয়াদবীমূলক কথা বলা যেমন, অহরহ 
একথা বলতে শুনা গেছে, সিলেটি ভাষায় ‘যেলা পয়সা ওলা খতম’ 
অর্থাৎ টাকা হিসেবে খতমের মান নির্ণয় করা হয়। অনেককে আগেই 
কয়টেকি খতম’ অর্থাৎ কত টাকার খতম, একথা বলতে শুনা যায়৷ 
এভাবে টাকার উপর কুরআন পড়ার মান নির্ণয় করা কুরআনের 
সাথে কতটুকু বেয়াদবী? তা পাঠক নিজেই বলুন। অসতর্কতায় 
আমার মুখ থেকেও দু-একদিন এমন কথা বের হয়েছে। আল্লাহর 
কাছে তওবা করেছি। আবারো করছি, তিনি যেন আমাকে মাফ 
করেন। 

5. কুরআন সামনে নিয়ে হাসি, তামাশা, গল্পগুজবের মধ্য দিয়ে 
তেলাওয়াত করা। আয়োজক সামনে থাকলে তার ভয়ে একটু 
মনোযোগ দিয়ে পড়া । এ থেকে স্পষ্ট যে, টাকাই প্রচলিত খতমের 
মূল টার্গেট । 

6. টাকাই যে মূল টার্গেট তা সবার মনে জানা রয়েছে। সবার 
আচরণে একথা স্পষ্ট । মূল টার্গেট টাকা থাকাবস্থায় আল্লাহর কাছে 
এসব খতমের কোনো গ্রহণযোগ্যতা নেই, আলেম বলতেই একথা 
জানেন। একথা জানা থাকা সত্বেও নিজের পেট পালার তাগিদে দীন 
সম্পর্কে অজ্ঞ ব্যক্তির অজ্ঞতাকে কাজে লাগিয়ে তাকে ধোঁকা দেয়া । 
তাকে রাসূলের শিক্ষার আদেশ না দিয়ে খতমের কথা বলা, অথবা 


AY 


নিজ থেকে না বললেও তাকে তার অজ্ঞতার উপর রাখা। সঠিক 
সুন্নাতের দিশা না দেওয়া । অথচ সঠিক ইলম প্রকাশের সুযোগ থাকা 
সত্বে তা গোপন রাখা অবৈধ ৷ হাদীসে এর উপর ধমকি এসেছে। 

এছাড়া সমাজিকভাবে আরো অনেক বিষয় রয়েছে যা 
আলেমদের জন্য লজ্জাজনক ও তাদের মান সম্মানে আঘাত, এই 
খতমকে কেন্দ্র করে হয়ে থাকে। 

আহসানুল ফাতওয়ার লিখাটি অনুবাদ করার পর এ বিষয়ে নিজ 
থেকে কিছু লিখার প্রয়োজন ছিল না। যা নিজেই পূর্বে উল্লেখ 
করেছি, তথাপি দু-একটি কথা না লিখে পারলাম না । আল্লাহ প্রথমে 
আমাকে এবং আমাদের সবাইকে হেদায়াতের উপর পরিচালিত 
করুন৷ সহীহ সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তওফীক দান 
করুন । আমীন। 


08000000 


AA 


খতমে ইউনুস 


ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী। 
আল্লাহর নির্দেশের পূর্বে তিনি তাঁর গোত্র থেকে হিজরত করে চলে 
যান। আল্লাহর কাছে তাঁর এ কাজ অপছন্দনীয় হলে ইউনুস 
আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয় । যার বিবরণ কুরআন 
পাকে আল্লাহ উল্লেখ করেছেন। কমবেশ আমাদের সবারই ঘটনাটি 
জানা আছে বিপদে পড়ে যে কেউ নিজের গোনাহের স্বীকারোক্তি বা 
তওবা করে আন্তরিকভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ তাঁর ডাক 
শুনেন। ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে পড়ার বিপদ 
থেকে উদ্ধারের এই কাহিনিটি থেকে আল্লাহ M+ 
খবরটি দেন। উদ্ধারের কাহিনিটি আল্লাহ যেভাবে উল্লেখ করেন 
তাতে বিষয়টি একেবারে স্পষ্ট । যেমন রাসূল সাল্লাল্লাহ আলাইহি 
সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তা'আলা কয়েকজন নবীর কথা স্মরণ 
SIT SEE SADE SIAN y 
dl Ge 28 Ya Sf 3A 3 of oly 
4) G2 dl G55 DIS 2A Sa EEG DB EGEA 
(AAA iss 


“আর আপনি মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি ক্রুদ্ধ 

হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে, 

আমি তাকে আটকাবো না। অতঃপর তিনি অন্ধকারের 

মধ্যে আহ্বান করে বললেন, তুমি ব্যতীত কোনো উপাস্য 

নেই । তুমি দোষমুক্ত, নিশ্চয় আমি গোনাহগার । অতঃপর 

আমি তার আহ্বানে সাড়া দিলাম । এবং তাকে দুশ্চিন্তা 

থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবে মুমিনদের মুক্তি 

দিয়ে থাকি” ১ 

এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পাই? একটু চিন্তা করলেই 
যে কেউ বিষয়টি উপলব্ধি করতে পারবে। অর্থাৎ যে কোনো বিপদে 
আল্লাহর দিকে প্রত্যাবর্তনই একজন মুমিনের করণীয় । সকাতরে 
আল্লাহকে ডাকলে তিনি তাঁর ডাকে অবশ্যই সাড়া দিবেন। 


এবার আমরা দেখি হাদীসে এ দো'আর ব্যাপারে আমাদের 
জন্য কী দিকনির্দেশনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 


Silay S52 2 S29 ool SS 503" 
Bd I EES TSE AMA op 5 Sl Sos 


% সূরা আম্বিয়া, আয়াত: ৮৭-৮৮। 


Slo AS gia Al) 2 Hl Sel | LS so 


doce 05) AT ob el 9 4s Bl be lI of 
(Nt : ue, sl Ms AF is 


“মাছওয়ালা যখন মাছের পেটে থাকাবস্থায় দো'আ 


SE ES GATE SYN 


(তুমি ব্যতীত কোনো উপাস্য নেই৷ তুমি দোষমুক্ত, 
নিশ্চয় আমি গোনাহগার) অতএব যখনই কোনো 
মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে এর মাধ্যমে দো'আ 


করেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন” 


কুরআন হাদীসের শিক্ষা থেকে যে বিষয়টি উপলব্ধি হয় তা 
অত্যন্ত স্পষ্ট । সাধারণ ব্যক্তিও চিন্তা করলে বিষয়টি বুঝতে পারবেন। 
কুরআন হাদীসের শিক্ষা থেকে আমরা বুঝলাম, যে কোনো ব্যক্তি যে 
কোনো বিপদে পড়লে এই দো‘আটি করতে পারে। এই দো'আ 


” তিরমিযী, সুনান, হাদীস সহীহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু'আ 
অধ্যায়, ৮২ নং অনুচ্ছেদ, হাদীস নং: ৩৫০৫, আলবানী, তিরমিযির সহীহ ও 
দয়ীফ, ৮/৫, মুসনাদে আহমদ, সাদ ইবন আবী ওয়াক্কাসের হাদীস, নং:১৪৬২। 


৭ 


করলে আল্লাহ তাকে বিপদ মুক্ত করবেন বলে আমরা পূর্ণ আশাবাদী 
হতে পারি কিন্তু কে বা কারা প্রথমে কুরআন হাদীসের এই শিক্ষার 
ইতিহাস আমাদের কাছে না থাকলেও অভিজ্ঞতার নামে আমরা 
কুরআন হাদীসের শিক্ষার বিপরীত চলছি। সাধারণ মানুষের 
অজ্ঞতাকে পূজি করে আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার প্রচার না করা কতটুকু 
আমানতদারী তা প্রশ্নযোগ্য। বিবেকের কাছে কি আমরা কখনো 
প্রশ্নের সম্মুখীন হই না? না কি পেটের তাগিদে আমাদের বিবেকই 
নষ্ট হয়ে গেছে? 


এই খতমের বিবরণ যেভাবে দেওয়া হয়েছে: 


“কঠিন বিপদ মামলা-মোকাদ্দমা ও সঙ্কটের সময় এই 
দো'আ সোয়া লক্ষ বার পড়িবে প্রত্যেক একশতবার 
পড়া হইলে শরীর বা মুখে পানি দিবে। পাক অবস্থায় 
পাক বিছানায় বসিয়া কেবলামুখী হইয়া পড়িবে । ৩,৭ 
কিংবা ৪০ দিনে শেষ করিবে মাছের পেটের ভিতর 
অন্ধকারের এই দোয়া জন্মলাভ করিয়াছে বলিয়া 
অন্ধকারে বসিয়া পড়িলে আরও সত্বর ফল লাভ হয়। 
খতম শেষ হইলে একবার এই আয়াত পড়িবেঃ 


kl 


{ (AA ১) 


উচ্চারণঃ ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল 
গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনীন । (১৭ পারা, 
সুরা আম্বিয়া, আয়াত:৮৮) 


অর্থঃ “তৎপর আমি তাঁহার (হযরত ইউনুস নবীর) 
দোয়া কবুল করিয়াছিলাম এবং তাঁহাকে কঠিন বিপদ 
হইতে উদ্ধার করিয়াছিলাম এবং এইরূপে আমি 
বিশ্বাসীগণকে উদ্ধার করিয়া থাকি ।” এই তাদবীরকে 
খতমে ইউনুস বলা হয়। ইহা প্রত্যেক ক্ষেত্রে অত্যন্ত 
কার্যকরী ও অব্যর্থ ফলপদ বলিয়া প্রমাণিত 
হইয়াছে” 


এখানে আমরা কুরআন হাদীসের শিক্ষার সাথে দুই ধরণের 
বৈপরীত্য দেখতে পাই । 


”! নেয়ামুল কুরআন, মৌলবী শামছুল হুদা, রহমানিয়া লাইব্রেরী, একাদশ সংস্করণ, 
পৃষ্ঠা: ১২০। 


At 


এক: নির্দিষ্ট সংখ্যার ব্যাপারটি । যা কুরআন হাদীসের শিক্ষার 
বিপরীত । 


দুই: বিপদে যিনি পড়েন তিনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে 
দো‘আটি না পড়ে অন্যকে দিয়ে পড়ানো ৷ যার কোনো শিক্ষা কুরআন 
বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পাই 
না। সবচেয়ে হাসির ব্যাপার হলো, বিপদে পড়লাম আমি, আর 
আরেকজনকে এনে তাকে দিয়ে দো‘আ পড়াচ্ছি, সে তার দো'আয় 
বলছে ‘নিশ্চয় আমি গোনাহগার’ আমি বিপদে পড়ে অন্যকে 
গোনাহগার বলানোর মাধ্যমে আমার নিজের কী লাভ? 


একটু ভেবে দেখলাম না । একদিন একজন সাধারণ মানুষ আমাকে 
কথাটি বলে হাসিয়ে দিয়েছেন । আলেম না হয়েও তার এই উপলব্ধি 
দেখে অত্যন্ত আনন্দিত হলাম এবং নিজেকে ধিক্কার দিলাম এই বলে 
যে, বুঝেও কেন এতে জড়িত রয়েছি । আল্লাহ আমাকে মাফ করুন। 


এভাবে এসব খতমের মাধ্যমে সমাজে ‘পুরোহিততন্ত্র' চালু 
হয়েছে। ইসলামের নির্দেশনা মোতাবেক বিপদগ্রস্ত ব্যক্তি নিজে 
সুন্নাত সম্মত দো‘আ পড়ে মনের আবেগ নিয়ে আল্লাহর কাছে 
কাঁদবে এবং বিপদমুক্তি প্রার্থনা করবে। নেককার মানুষের কাছে 


দো‘আ চাওয়া যাবে। তিনি তার মত করে তার জন্য দো'আ 
করবেন। 


এসব খতম বৈধ করার স্বার্থে অভিজ্ঞতার কথা বলে 
ফতোয়া চালিয়ে দিতে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত কার অভিজ্ঞতা বা কার কথার এত 
মূল্যায়ন যা রাসূলের শিক্ষাকেও হার মানায়? আর যিনি এ নির্দিষ্ট 
সংখ্যার অভিজ্ঞতার কথা বললেন, তিনি নিজে পড়ার কথা বললেন, 
না কি অন্যকে দিয়ে পড়ানোর? যাই হোক এর কোনটিই যেহেত্ 
রাসূলের শিক্ষা নয় তাই আমরা এ সবের পিছনে পড়ার প্রয়োজন 
বোধ করি না। এ সব কথাবার্তা কখনোই গ্রহণযোগ্য নয়। এতে 
করে শরীয়ত পরিবর্তন হয় বলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। একটি 
সহজ উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সহজ হবে বলে আশা করছি। 
যেমন ধরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের 
আলোকে আমরা জানি, সাদাকা বা দানের মাধ্যমে বালা মুসিবত দূর 
হয়। এবার মনে করুন কোনো ব্যক্তি কোনো এক তরিখের নির্দিষ্ট 
সময়ে, যেমন সে শাওয়াল মাসের ৬ তারিখ শনিবার বিকাল ৫টার 
সময় ১০ টাকা দান করল । আল্লাহর অনুগ্রহে তার একটি মুসিবত 
দূর হলো। আমরা বলতে পারি এই সাদাকার ওসীলায় হয়ত আল্লাহ 


৭৭ 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস থেকে আমরা 
পেয়েছি। এমন কয়েকবার হলে সে বলতে পারে, অভিজ্ঞতার 
আলোকে দেখা গেছে সাদাকায় মুসিবত দূর হয় কিন্তু এ দানকারী 
লোকটি যদি বলে, অভিজ্ঞতার আলোকে দেখা গেছে ১০ টাকা দান 
বানান। আরেকটু এগিয়ে যদি বলে, শাওয়াল মাসে দশ টাকা দান 
করলে মুসিবত দুর হয়, আরো বাড়িয়ে যেমন, শাওয়াল মাসের ৬ 
তারিখ দশ টাকা দান করলে মুসিবত দূর হয়, আরেকটু এগিয়ে 
যেমন, শীওয়াল মাসের ৬ তারিখ শনিবার বিকাল ৫টার সময় ১০ 
টাকা দান করলে মুসিবত দূর হয়। তাই সবাই এভাবে আমল 
করুন৷ তাঁর এই কথাগুলো একেবারে মুর্খ ছাড়া কেউ গ্রহণ করবেন 
বলে জানি না। যদিও সে তার আমলের ফলাফল এভাবে পেয়েছে। 
কিন্তু তার এই অনুভূতি রাসূলের শিক্ষা বিবর্জিত । এতে শরীয়তের 
মূল শিক্ষা পরিবর্তন হয়, তাই তার অনুভূতি কখনো গ্রহণ করা যায় 
না বা অভিজ্ঞতার নাম দিয়ে এ ধরণের আমল শুরু করা যায় না। 
এবার এর আলোকে আমরা ‘খতমে ইউনুস’ নামের খতমের কথাটি 
চিন্তা করি । আশাকরি এসবের অসারতা বুঝতে আর কারো কোনো 
দ্বিধা থাকবে না। 


এতো হলো খতমের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের শিক্ষার পরিবর্তন । আর এই পরিবর্তন থেকেই 
খতমকে কেন্দ্র করে অন্যান্য খারাবী ও নাজায়েযের সুচনা। যে 
কোনো সুন্নাতকেই তার স্বাভাবিক অবস্থা তথা রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এর আমলের রূপরেখা থেকে সরিয়ে দিলে 
সুন্নাত নিমজ্জিত হওয়ার সাথে সাথে আরো অনেক নাজায়েয যোগ 
হয়। যার অনেকটা আমরা ইতোপূর্বে খতমে কুরআনের শেষে উল্লেখ 
করেছি। অধিক সংখ্যক পড়া নিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া, খতম 
পাঠকারী হুজুর ও খতমের আয়োজকের মাঝে সন্দেহ, মন 
কষাকষির সৃষ্টি হওয়া, টাকার পরিমাণ হিসেবে খতমের সংখ্যায় 
কমবেশ করা, আলেমদের সাথে জাহেলের বেয়াদবীমূলক আচরণ 
ইত্যাদি ৷ টাকার স্বার্থে বুঝে না বোঝার ভান করে অনেক শ্রদ্ধাভাজন 
আলেমকে তাঁর সম্মান বা নিজ অবস্থানের অনেক নিচে নামতে দেখা 
যায়। আল্লাহ আমাদের সবাইকে এ সব থেকে পরিত্রাণ দান করুন 
এবং হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীক্কার উপর 
চলার তওফিক দান করুন। 


080000000 


৭a 


খতমে বুখারী 


মুমিন ব্যক্তির জীবনে হাদীসের গুরুত্ব অপরিসীম । হাদীস ছাড়া 
মুমিন তাঁর ইসলামী জীবন কল্পনা করতে পারে না৷ কুরআন হাদীস 
উভয় মিলেই তাঁর জীবন পরিচালিত তাই কুরআনের মতই হাদীস 
শিক্ষা করা, হাদীস চর্চা করা মুমিনের জন্য অপরিহার্য । প্রতিটি 
মুমিনের জন্য জ্ঞান শিক্ষা করা ফরয । আর কুরআন ও হাদীসই 
হচ্ছে মুসলিমের মূল জ্ঞান ভাণ্ডার । এই হাদীস শিক্ষা, চর্চা, মুখস্থ 
রাখা, সংরক্ষণ করা ও প্রচার প্রসারে সাহাবায়ে কেরাম থেকে শুরু 
করে উম্মতের একদল আলেম তাদের জীবনের পুরো অংশটিই ব্যয় 
করে দিয়েছেন। যাদের মেহনত, শ্রমের বদৌলতে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের হাদীস সঠিকভাবে আমাদের পর্যন্ত পৌছেছে। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


he 2 42 Gx aio bys la eos rl Dl 5) 
Malis 3 < lo 23 2 BB 2 2 dl 
FUN 5) lS fi Sb AALS 553 31) 
adc dhl bo dl dy oF ML ANS gia pl 
(০৭:০3) tls FF 2 oy 


“আল্লাহ তাঁর চেহারাকে উজ্জল করুন যে আমার কাছ 
থেকে কোনো হাদীস শুনল, অতঃপর সে তা সংরক্ষন 
করল, এমনকি তা অন্যের কাছে পৌছাল। অনেক 
ফিক্কুহ (হাদীস) এর ধারক এমন রয়েছে, সে যার 
কাছে পৌছায় সেই ব্যক্তি তাঁর চেয়ে অধিক ফক্কীহ। 
আর অনেক ফিব্কুহের ধারক নিজে ফক্কীহ্‌ নয় ।””* 


হাদীসটির মর্ম হচ্ছে, অনেক সময় এমনও হয় যে, যার কাছে 
পৌছানো হয় সে হাদীসের মর্ম বা ভাব যিনি পৌছিয়েছেন তার চেয়ে 
বেশি বুঝেন । আবার এমনও অনেক রয়েছেন যিনি শুধুমাত্র হাদীসটি 
মুখস্থ রাখতে পেরেছেন কিন্তু তার তাৎপর্য উপলব্ধি করতে পারেন 
নি, হতে পারে যার কাছে পৌছাবেন তিনি এর তাৎপর্য উপলব্ধি 
করতে পারবেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হাদীসকে বেশি বেশি পৌছানো ও প্রচারের দিকে উৎসাহিত 
করেছেন। 


করার চেষ্টা করেছেন। 


” আবু দাউদ, সুনান, ইলম অধ্যায়, ইলম প্রচারের মর্যাদা পরিচ্ছেদ, নং: ৩৬৬২, 
তিরমিযী, সুনান, অধ্যায়: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 
ইলম, পরিচ্ছেদ: শ্রবণকৃত প্রচারের উৎসাহ, নং:৩৬৫৬, হাদীস সহীহ । 


\.) 


এদিকে নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাঁর 
নামে মিথ্যা বানিয়ে বলার দু একটি বিচ্ছিন্ন ঘটনা পাওয়া গেলেও 
সাধারণত কেউই সে সময় তাঁর নামে মিথ্যা কথা বলার সাহস পেত 
না। কিন্তু তাঁর মৃত্যুর পর মিথ্যা বানিয়ে বলা শুরু হয়। মুনাফেক, 
ফাসেক্ক, স্বার্থান্বেষী তাদের উদ্দেশ্য হাসিলের জন্য রাসূলের নামে 
মিথ্যা বানিয়ে বলত । রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 
বলে সরলমনা মুসলিমদের ধোকা দেওয়া সহজ ছিল । কিন্তু হাদীস 
গ্রহণে সাহাবিদের সতর্কতা ও যাচাইয়ের কারণে তা তাদের মধ্যে 
খুব প্রসার লাভ করতে পারে নি। প্রখ্যাত তাবিয়ী মুজাহিদ (রহ.)” 
বলেন: 


JU Jy S54 Fd rls nl dl Sl iS so" 
all o- dl dy JE lang ale Hl bo- ld 
lL 2 Ny 244 O50 3 ls 2 2d pe 
or Bl BS ES IY I be ls pb J 
rls FIGS md Vy lag ale Dl po Dll 
Al bo- Hl J JE de Io ans BL US 


” বিশিষ্ট মুফাসসির তাবিয়ী মুজাহিদ ইবন জাবর আবুল হাজ্জাজ মক্কী, ২১-১০৪ 
হিজরী । ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে তাফসীর শিক্ষা লাভ 
করতেন। (আল-আ‘লাম; ৫/২৭৮) 


hd 


5) ৩ ৬31১৮ 423] ০) ৬১০ 5) ০21 - ১০ 
Sx be JL OL 5b JIN | ll 


(১.--৷ 


“(তাবিয়ী) বুশাইর আল-আদাবী ইবনে আব্বাসের (রা) 
কাছে আগমন করেন এবং হাদীস বলতে শুরু করেন। 
তিনি বলতে থাকেন: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ইবনে আব্বাস (রা) তার 
দিকে কর্ণপাত করলেন না । তখন বুশাইর বলেন: হে 
ইবনু আব্বাস, আমার কি হলো! আমি আপনাকে 
আমার হাদীস শুনতে দেখছি না? আমি আপনার কাছে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস 
বর্ণনা করছি, অথচ আপনি কর্ণপাত করছেন না!? 
তখন ইবনু আব্বাস (রা) বলেন: একসময় ছিল যখন 
আমরা যদি কাউকে বলতে শুনতাম: 'রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন’, তখনই 
এবং আমরা পূর্ণ মনোযোগ দিয়ে তাঁর প্রতি কর্ণপাত 


ধন্য 


করতাম কিন্তু যখন মানুষ খানাখন্দক ভালমন্দ সব 
পথেই চলে গেল তখন থেকে আমরা আর শুধুমাত্র 
সুপরিচিত ও পরিজ্ঞাত বিষয় ব্যতীত মানুষদের থেকে 
কোনো কিছু গ্রহণ করি না।””* 


মুসলিম উম্মাহর ভিতরে মিথ্যাবাদী হাদীস বর্ণনাকারীর 
উদ্ভব হবে বলে নবী আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এ 
ব্যাপারে অত্যন্ত সতর্ক করেন৷ তার থেকে কিছু শুনেই যাচাই 
ছাড়া নির্বিচারে গ্রহণ করা, বর্ণনা করা থেকে উম্মতকে 
সর্বোচ্চ সতর্ক ও সাবধান করে দেন। মিথ্যা বা সন্দেহযুক্ত 
হাদীস বর্ণনা করতে নিষেধ আরোপ করেন। আবু হুরাইরা 
(রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেনে: 


YG BSHALS I US BG DU AAT SESE 
(GL eA ee 20) CEU UY 0850 


“শেষ যুগে আমার উম্মতের কিছু মানুষ তোমাদেরকে 
এমন সব হাদীস বলবে যা তোমরা বা তোমাদের 


”* সহীহ মুসলিম, মুকাদ্দিমাহ, দুৰ্বলদের থেকে বর্ণনা গ্রহণ করা নিষেধ অনুচ্ছেদ, 
১/১০। 


পিতামহগণ কখনো শুনেন নি। খবরদার! তোমরা 
তাদের থেকে সাবধান থাকবে, তাদের থেকে দুরে 
থাকবে ।”” 


আবু হুরাইরা (রা.) থেকে আরেকটি হাদীসে বর্ণিত, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


Ue be J S54 USS AL IE? 


“একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু 
যথেষ্ট যে, সে যা শুনবে তাই বর্ণনা করবে ।””$ 


এভাবে অগণিত হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার থেকে হাদীস গ্রহণের ক্ষেত্রে উম্মতকে সর্বোচ্চ সতর্ক করেছেন। 


একদিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, 
অপরদিকে জালিয়াতদের জালিয়াতী উম্মতের এই শ্রেষ্ঠ জাতি 
উলামাদল তথা মুহাদ্দিসীনের শ্রমকে কয়েক গুণ বাড়িয়ে দেয়৷ নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণিত অগণিত হাদীসের মধ্য 


” সহীহ মুসলিম, প্রাগুক্ত 
”€ সহীহ মুসলিম, মুকাদ্দিমাহ, যা কিছু শুনবে তার সব বর্ণনা থেকে নিষেধাজ্ঞা 
অনুচ্ছেদ, ১/৮। 


\.০ 


দিতে হয়েছে। হাদীস মূলত কুরআনের ব্যাখ্যা বা প্রজ্ঞা হিসেবে 
কুরআনের মতই তার হেফাযত করতে আল্লাহ তা'আলা এ ধরণের 
আলেমের এক ঝাঁক তৈরী করে দেন। যারা তাদের জীবনের 
সিংহভাগই হাদীস চর্চার পিছনে ব্যয় করে রাসূলের প্রকৃত বাণীটি 
উম্মতের হাতে তুলে দিতে সক্ষম হন। আর একেই আমরা সহীহ 
হাদীস বা বিশুদ্ধ হাদীস বলে জানি। 


উলামায়ে উম্মতের এই শ্রেণির অন্যতম ছিলেন ইমাম বুখারী 
রাহ. । আরব রীতি অনুযায়ী বংশধারা সহ তার পুরো নাম হলো, 
মুহাম্মদ ইবন ইসমাইল ইবন ইবরাহীম ইবন মুগীরাহ ইবন 
বারদিযবাহ ৷ তার মূল নাম মুহাম্মদ ৷ তিনি ১৯৪ হিজরীর শাওয়াল 
মাসের ১৩ তারিখ রোজ শুক্রবার (৮১০ খ্রিস্টাব্দ) খোরাসানের বুখারা 
এলাকায় (বর্তমানে উজবেকিস্তানের অংশ) জন্মগ্রহণ করেন। মাত্র ৯ 
বৎসর বয়সে কুরআন মুখস্থ শেষ করেই ১০ বৎসর বয়স থেকে 
হাদীস মুখস্থ, হাদীসের চর্চা, হাদীস সংরক্ষণ করতে বিভিন্ন 
মুহাদ্দিসের কাছে যাতায়াত শুরু করেন তার মেধা ছিল বর্ণনাতীত ৷ 
তার মেধা, হাদীস গ্রহণে সতর্কতার বিভিন্ন ঘটনা কিতাবাদিতে 
উল্লেখ রয়েছে। তার জীবনের শ্রেষ্ঠতম কর্ম ‘সহীহুল বুখারী’ নামে 
প্রসিদ্ধ হাদীসের এই গ্রন্থটির রচনা বলে উল্লেখ করেছেন উলামায়ে 


Ye) 


কেরাম ৷ হাদীসের উপর পূর্ণ পাণ্ডিত্য অর্জনের পর ২১৭ হিজরী সনে 
তার বয়স যখন ২৩, তখন তিনি এই গ্রন্থটির রচনা শুরু করেন। 
গ্রন্থটিতে শুধুমাত্র সহীহ হাদীসকেই স্থান দেওয়ার লক্ষ্যে তিনি দীর্ঘ 
ষোল বছর সাধনার মধ্য দিয়ে ২৩৩ হিজরী সনে এর কাজ সমাপ্ত 
করেন রচনাকালে তিনি সর্বদা সওম পালন করতেন এবং প্রতিটি 
হাদীস লিখতে গোসল করে দু রাক‘আত সালাত আদায় করতেন 
বলে জানা যায়৷ বিশুদ্ধতার উপর নিশ্চিত হওয়ার আগে কোনো 
হাদীস লিখতেন না বর্ণনায় আরো জানা যায় যে, তিনি বিশুদ্ধ থেকে 
বিশুদ্ধতম হাদীসের সংকলনের ইচ্ছায় তার মুখস্থ অনুমানিক ছয় 
লক্ষ হাদীস থেকে বাছাই করে একেবারে সহীহ বা বিশুদ্ধ 
হাদীসটিকেই এই গ্রন্থে স্থান দেন। এত সংখ্যক হাদীস থেকে বিভিন্ন 
হাদীস বারবার বর্ণনা সহকারে মাত্র ৭২৭৫ বা তার সামান্য 
কমবেশ” হাদীস তার কিতাবে স্থান পেয়েছে। সহীহুল বুখারী 
হিসেবে কিতাবটির নাম সর্বজনের কাছে পরিচিত। তবে তার মূল 
নাম হচ্ছে ‘আল-জামি‘উস্‌-সহীহ’। ২৫৬ হিজরীর ১লা শাওয়াল, 


” ইবনু হাজার, ফাতহুল বারী, ১০ নং অনুচ্ছেদ জামে‘ এর হাদীসের সংখ্যা, 
১/৪৬৫ ৷ 


মোতাবেক ৩১ আগষ্ট ৮৭০ খিস্টাব্দ শুক্রবার দিবাগত রাত্রে ৬২ 
বৎসর বয়সে এই মহান ব্যক্তিত্ব মারা যান 


উলামায়ে উম্মতের মূলধারার আলেম তথা আহলুস্সুন্নাহ ওয়াল 
জামাতের আলেমদেরকে সর্বদা সহীহ হাদীসকেই গ্রহণ করতে এবং 
অন্যান্য ভেজালযুক্ত হাদীসকে চিহ্নিত করে প্রত্যাখ্যান করতে দেখা 
গেছে। জানা অবস্থায় কেউই সহীহ হাদীস ছাড়া অন্য কোনো হাদীস 
গ্রহণ করতেন না। সহীহ হাদীস ছাড়া শরীয়তের বিষয়াদি প্রমাণ 
করতেন না ইমাম বুখারী তাঁর এই রচনায় সহীহ গ্রহণের প্রচেষ্টায় 
পূর্ণ সফল হয়েছেন বলে সমস্ত উলামায়ে মুহাদ্দিসীন যাচাই ও 
পরীক্ষা নিরীক্ষার পর স্বীকৃতি দিয়েছেন। তিনি তার চেষ্টায় সফল 
হওয়ায় সারা বিশ্বের আনাচে কানাচে তাঁর কিতাবের সুনাম, সুখ্যাতি 
ও মূল্যায়ন ছড়িয়ে পড়ে । তাঁর কিতাব দল মত নির্বিশেষে সর্বজনের 
কাছে ‘আসাহ্হল কুতুব বা‘দা কিতাবিল্লাহ’ বা কুরআনের পর সর্বোচ্চ 
বিশুদ্ধ কিতাব হিসেবে ভূষিত হয়। এর মত আরেকটি কিতাব ‘সহীহ 
মুসলিম’ ছাড়া অন্য সব কিতাবের হাদীস যাচাই করে নেওয়াকে 
মুহাদ্দিসীনে কেরাম জরুরী মনে করলেও তাঁর এ কিতাবের 
হাদীসগুলো নির্বিচারে গ্রহণের অনুমোদন দেন। 


” বিস্তারিত দেখুন, শায়খ আব্দুল্লাহ মুহসিন, আল ইমাম বুখারী ও কিতাবুহু আল- 
জামি‘উস সহীহ । 


\.A 


এই হলো ‘সহীহুল বুখারী’ বা আমাদের মাঝে ‘বুখারী শরীফ’ 
হিসেবে পরিচিত কিতাবের অত্যন্ত সংক্ষিপ্ত সারকথা। অত্যন্ত 
সংক্ষেপে আমরা যে সার কথাটি জানলাম তা হলো, 


*“সহীহুল বুখারী’ মুহাম্মদ ইবন ইসমাইল বুখারীর লিখিত একটি 
হাদীসের কিতাব 


* এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপুল সংখ্যক বিশুদ্ধ 
হাদীসের এক বিশাল ভাণ্ডার রয়েছে। 


* তাঁর কিতাবের সমস্ত হাদীস বিশুদ্ধ বলে মুহাদ্দিসীনে কেরামের 
কাছে স্বীকৃতি পেয়েছে। 


* যাচাই বা নিরীক্ষা ছাড়াও আমরা তাঁর কিতাবের হাদীস গ্রহণ 
করতে পারি। 


তাঁর কিতাবের হাদীসগুলো সহীহ জানার পর এখন আমাদের 
করণীয় কী? এই প্রশ্নের উত্তর আহলুস্সুন্নাহ ওয়াল জামাতের 
আলেমদের কাছে একটিই আর তা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক আমাদের 
করণীয়: 


* হাদীসগুলো থেকে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। 
* বেশি বেশি এই হাদীসগুলোর চর্চা করতে হবে। 


* হাদীসগুলো নিজে বুঝা এবং অপরকে বুঝানোর চেষ্টা করতে 
হবে। 


* তহাদীসগুলো মুখস্থ করা, বর্ণনা করা, তার প্রচার প্রসার করতে 
হবে। হাদীসের ক্ষেত্রে এই হলো রাসূলের শিক্ষা । সাহাবায়ে 
কেরামের জীবন থেকেও আমরা এই শিক্ষাই দেখতে পাই। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত খাইরুল কুরুনেও 
এই ছিল হাদীসের ক্ষেত্রে তাদের আচরণ । 


এর বিপরীত ঈসালে ছওয়াবের জন্য হাদীস তেলাওয়াত করা, 
অসুস্থ হলে বা যে কোনো বিপদে মুসিবতে পড়লে হাদীস পাঠ করে 
দো‘আ করার কোনো নজীর না রাসূলের শিক্ষায় রয়েছে, না 
সাহাবিদের জীবনে রয়েছে, না খাইরুল কুরুনে রয়েছে কিন্তু কে বা 
কারা কুরআনের মত বিভিন্ন বাহানায় এই কিতাবের হাদীসকে 
তাদের অর্থ উপার্জনের জন্য ‘খতমে বুখারী’ নামে এই প্রসিদ্ধ 
‘সহীহুল বুখারী’ কিতাবের খতম বের করেছে তার কোনো হদীসনা 
থাকলেও আমাদের মাঝে তা অত্যন্ত প্রসার লাভ করেছে। এই 
কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দো'আ করলে নাকি দো'আ 


kl 


কবুল হয়। রাসূলের বাণী ছাড়া এমন কথা বলার সাহস আমরা কী- 
ভাবে পাই তাতে অবাক লাগে। এর নাম আল্লাহ ও তার রাসূলের 
উপর মিথ্যা অপবাদ নয় কি? আমাদের বাস্তব জীবনে এই কিতাবের 
হাদীসের তেমন একটা গুরুত্ব না দেখা গেলেও রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার উল্টো বিষয়ে অত্যন্ত আগ্রহ এবং 
এই বিপরীতমুখি শিক্ষার দিকে মানুষকে উদ্বুদ্ধ করতে দেখা যায় । 
পেটপূজারী বা আলেম নামে অজ্ঞ কোনো ব্যক্তি হয়তো এর সূচনা 
করেছিল । কিন্তু পরবর্তীতে খাইরুল কুরুনের বিপরীত কর্ম কী-ভাবে 
বর্তমান আহলুস্সুন্নাহ ওয়াল জামাত দাবীদার আলেমদের মাঝে 
প্রচলন লাভ করে তা ভেবে পাওয়া মুশকিল । অর্থের লোভ ছাড়া 
বাহ্যত আর কোনো কারণ না দেখে গেলেও এতসব আলেমকে 
এদিকে সম্পৃক্ত করাটাও দুস্কর । আল্লাহই ভাল জানেন। 


কথিত রয়েছে, ইমাম বুখারী রাহ. না কি এই কিতাব শেষ 
করে দো'আ করেছিলেন এই বাহানায় এই কিতাবের খতমের দিকে 
উদ্বুদ্ধ করা হয়ে থাকে। 


পাঠক, এই কথাকে আপনি নিজের বিবেক খাটিয়ে একটু 
চিন্তা করে বুঝুন ইমাম বুখারী রাহ. এত বছরের সাধনায় যে কর্ম 
করেছেন তা তাঁর একটি নেক আমল । কুরআন ও হাদীসের ভাষায় 
যা ‘আমলে সালেহ’| তাঁর কর্মটি যে ‘আমলে সালেহ’ এতে কোনো 


)১) 


সন্দেহ নেই ৷ হাদীসের মাধ্যমে আমরা তা প্রমাণ করেছি । ‘আমলে 
সালেহ’ বা নেক কর্মের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। 
আমলে সালেহের পর দো'আ কবুল হয় বলে হাদীস থেকে আমরা 
জানতে পারি তাই বুখারী রাহ. এর জন্য এটা করা স্বাভাবিক । তবে 
একথা মনে রাখতে হবে যে, ‘আমল’ কোনটি সালেহ আর কোনটি 
সালেহ নয় তা সম্পূর্ণ তাওক্কীফী বা নুসুস নির্ভর বিষয়| ওহির 
বাইরে যুক্তি দিয়ে এ বিষয়ে কিছু বলার সুযোগ নেই৷ ইমাম বুখারী 
রাহ. এর কর্মটি আমলে সালেহ হওয়ার বেলায় রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এর বাণী রয়েছে কিন্তু আমাদের এই কর্ম কি 
তাই? তার কর্ম আর আমার কর্ম কি এক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কখনো এমনটি করতে বলেছেন? সাহাবিরা কখনো 
এমনটি করেছেন? এসবের উত্তর যদি ‘না’ হয় তবে কোন বাহানায় 
আমরা এ ধরণের কর্মের বৈধতা দেই? না কি উপার্জনের স্বার্থে 
হালালকে হারাম করার মত পাণ্ডিত্য ও যোগ্যতা আমরা অর্জন 
করেছি? 


এই খতমের প্রতি উৎসাহিত করার জন্য আরো বলা হয়ে 
থাকে যে, ইমাম বুখারী রাহ. নাকি এই কিতাবের কাজ সমাপ্তির 
পরে আল্লাহর কাছে দো'আ করেছিলেন যে, যে ব্যক্তি তাঁর এই 
কিতাবটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দো'আ করবে আল্লাহ যেন 


১১ 


তাঁর দো‘আ কবুল করেন। এ থেকেই নাকি এই খতমের সুত্রপাত ৷ 
পাঠক, এই কথাটি আপনি কী হিসেবে দেখেন? বুখারী রাহ, এর 
কিতাব রচনার প্রেক্ষাপটের নির্ভরযোগ্য কোনো কিতাবে আপনি 
এমন কোনো কথা পাবেন না। ‘সহীহুল বুখারী’ রচনার কয়েক 
অত্যন্ত ব্যাপক হারে হলেও খতমের নজীর দেখবেন না। এ থেকেই 
এসব কিছু যে বানানো গল্প তা অতি সহজে অনুমেয় । তা ছাড়া 
বুখারী রাহ, এর মত বিশুদ্ধ আকীদার ধারক ব্যক্তির দিকে এমন 
কথার অপবাদ দেওয়া কতটুকু গ্রহণযোগ্য তা বিবেকের কাছে প্রশ্ন । 
ইমাম বুখারী রাহ. তিনি কি শারি তথা শরীয়ত প্রবর্তক? তিনি 
এমন কথা বললে তা অনুসরণযোগ্য হবে? নাকি তার আক্ধীদা 
প্রশ্নবিদ্ধ হবে? যাই হোক আমরা অযথা অনির্ভরযোগ্য কোনো কথার 
উপর ভিত্তি করে ইমাম বুখারী রাহ, এর ব্যক্তিত্বকে প্রশ্বিদ্ধ করতে 
পারি না। আমরা এই কথাগুলোকেই অসার বলে ধরে নেই । বুখারী 
পড়ে দো‘আ কবুল হলে রাসূলের অন্য সব হাদীসের কি দোষ? নাকি 
আপনার অভিজ্ঞতায় অন্য হাদীস পড়ে দো‘আ করলে তা কবুল হয় 
না, শুধু এই কিতাবের হাদীস পড়লে দো‘আ কবুল হয়? সাহাবিরা 
যে সব হাদীস জানতেন তা তাদের কাছে হাদীস বলে সন্দেহ ছিল 
নাকি? নাকি তারা এ ব্যাপারে অজ্ঞ ছিলেন? নাকি তাদের কারো 


১১ 


জীবনে কোনদিন কোনো বিপদ মুসিবত আসে নি? তারা একটি 
দিনও একটি হাদীস পড়ে দো'আ করলেন না তার কারণ কি? 


বলার অধিকার নেই । 


পাঠক, আশা করি আমরা এই বুখারী খতমের তাৎপর্য বুঝতে 
পেরেছি। এতো হলো শুধুমাত্র মূল খতমের বিষয় । অর্থাৎ এটি 
একটি রাসূলের শিক্ষা বিরোধী কর্ম। যার কোনো নজীর বা দৃষ্টান্ত 
সোনালী যুগে নেই। অপরদিকে খতমে কুরআনের বেলায় তা 
খেলাফে সুন্নাহ হওয়া ছাড়া আরো যে সমস্ত অতিরিক্ত খারাবী উল্লেখ 
করা হয়েছিল তার অনেকটা এই খতমে বুখারীতেও রয়েছে। 
কয়েকটি ক্ষেত্রে তা খতমে কুরআনের তুলনায় অধিক । যেমন: 


* কুরআন খতম করা বুখারী খতমের তুলনায় অনেক সহজ । তাই 
কুরআন সাধারণত খতম তথা পড়ে শেষ করা হয়। খতম না করে 
মিথ্যা বলার ধোকা কুরআনের বেলায় কম হয়। পক্ষান্তরে বুখারী 
পুরো পড়া অনেক কঠিন। তাই এখানে খতমের আয়োজকের 
জিজ্ঞাসার উত্তরে খতম হয়ে গেছে বলে মিথ্যার ধোকা প্রায়ই 
অপরিহার্য বলে দেখা যায়। 


\\t 


* কুরআন সাধারণত আলেম বলতেই সবাই পড়তে পারে। তাই 
তাজবীদ, সিফাত, হক্ক আদায় করে তেলাওয়াত বা অতি দ্রুত 
তেলাওয়াতের ক্রটি ছাড়া সাধারণত শব্দ ভুলের ক্রটি হয় না। 
পক্ষান্তরে বিজ্ঞ আলেম ছাড়া অনেকেই হাদীস পড়তে পারে না। 
টাকার স্বার্থে খতমে অংশ নিয়ে সে আল্লাহর রাসূলের বাণীকে তার 
মনমত ভুল উচ্চারণ করে। এমন ভুলকেও মুহাদ্দিসীনে কেরাম 
রাসূলের উপর মিথ্যা বলার অপরাধ বলে গণ্য করেছেন। 


* ইতোপূর্বে বলেছি যে, বুখারী অধিকাংশ সময়ই খতম হয় না। 
একজনের অংশ শেষ হলেও আরেকজন তার নির্ধারিত অংশ শেষ 
করতে পারে না । এক্ষেত্রে মানুষের সাথে মিথ্যা বলা ধোকা দেওয়ার 
সাথে সাথে দো'আর সময় আল্লাহর সাথে মিথ্যা বলতে অনেক দিন 
লক্ষ্য করা গেছে। যেমন. দো'আয় বলা হয়, “আল্লাহ, এই আমাদের 
বুখারী খতমকে...” “ যে খতম করা হয়েছে...” ইত্যাদি৷ 


* হাদীসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পড়া অবস্থায় 
অনৰ্থক গল্পগুজব, হাসিঠাউ্টা, ঢং তামাশা থেকে সাধারণত কোনো 
মজলিসই খালি থাকে না। একমাত্র খতমের আয়োজক সামনে 
থাকলে তাঁর ভয় বা সম্মানে নিশ্চুপ পড়া হয়। হাদীসের সাথে 
বেয়াদবী ছাড়া এ সবের নাম কি দেওয়া যায়? 


* এই খতমে মাঝে মধ্যে সবচেয়ে বড় আপত্তিকর যে বিষয়টি 
সংঘটিত হয় তা হলো, আল্লাহ ছাড়া অন্যের নাম জপের মাধ্যমে 
বরকত গ্রহণ যা সম্পূর্ণরূপে শির্ক। কেননা বরকতের জন্য কারো 
নাম জপ করা তাঁর ইবাদত বা আচ্চনার শামিল । বরকতের জন্য 
একমাত্র আল্লাহর নামই নেওয়া যায়। তাই বরকতের জন্য আল্লাহ্‌ 
ছাড়া কারো নাম এমনকি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
নিলেও শির্কের গোনাহ্‌ কাঁধে বহন করতে হবে। কিন্তু অনেক সময় 
খতমে বুখারীর অনুষ্ঠানের শেষদিকে আসহাবে বদরিয়্যিন অর্থাৎ 
বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণ সম্বলিত হাদীসটি সবাইকে 
শুনিয়ে পূনরায় পড়া হয়। তাদের নাম নেওয়ার কারণ হিসেবে 
বরকতের কথা উল্লেখ করা হয় এবং পরবর্তীতে তাদের নামের 
ব্যাপারটি খতমে তাসমিয়াতে আমরা আরেকটু বিস্তারিত জানব 
ইনশাআল্লাহ । এখানে শুধু এটুকু বলতে চাই যে, বরকতের জন্য 
আল্লাহ ছাড়া কারো নাম নেওয়া শির্ক । 


সত্য সন্ধানী নিঃস্বার্থ ব্যক্তির জন্য এই খতমের তাৎপর্য বুঝতে 
আর কোনো বেগ পেতে হবে না বলে আশা করি৷ আল্লাহ সর্বপ্রথম 
আমাকে অসংখ্য এসব মজলিসে শরীক হওয়ার কারণে যে সব 
গুনাহ সংঘটিত হয়েছে তা থেকে ক্ষমা করুন এবং আমি সহ 


)১৭ 


সবাইকে সঠিক বুঝ দান করুন। স্বার্থের জন্য দীনকে জলাঞ্জলি 
দেওয়া থেকে আমাকে এবং সবাইকে বিরত রাখুন । আমীন। 


\১১ 


খতমে না-রী 


‘খতমে নারী’ বা ‘দুরুদে নারীয়াহ’| মানুষের বানানো দুরুদের 
নামে নির্দিষ্ট কিছু বাক্য । এই বাক্যগুলো ৪৪৪88 বার পড়লে এই 
খতম হয়। কথিত আছে এই খতম পড়লে নাকি আগুন যেমন 
কোনো বস্তুকে ভস্মীভূত করে দেয় ঠিক তদ্রপ এই খতমও বিপদ 
আপদকে ভস্মীভূত করে দূরে সরিয়ে দেয়। তাই এই খতমের নাম 
আরবী শব্দ “১৬” যার অর্থ আগুন, এই অর্থের দিকে সম্পৃক্ত করে 
এর নাম ‘খতমে নারী’ বা ‘দুরুদে নারী’ দেওয়া হয়েছে। কিন্তু এই 
খতমের উৎপত্তি কোথা থেকে? এর প্রথম আবিষ্কারক কে? এতে যে 
দো'আ পড়া হয় তার মর্ম কী? অনেকে একে দুরুদে নারী নাম দেন, 
একে দুরূদ নামে নামকরণ করা অদোৌ বৈধ কি না? তা জানা না 
থাকলেও কারো কারো কথায় আমরা এমন কাজের পিছে দৌড়াই । 
এতে যেমন কান্না পায় আবার হাসিও পায়। অথচ দুনিয়ার সাধারণ 
একটি বিষয় হলেও আমরা অনেক যাচাই বাছাই করে অগ্রসর হই । 
ডাক্তারের কথা শুনলেই দৌড়াই না, বরং পূর্বে তার সম্পর্কে অবগত 
হওয়ার চেষ্টা করি । অথচ ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হয়ে একটি আমল 
করছি বা করাচ্ছি আর একবারও ভেবে দেখছি না। এসব হচ্ছে 
ঈমান আক্বীদার বিষয়ে আমাদের শৈথিল্য আচরণের বহিঃপ্রকাশ । 
প্রশ্ন হলো, যিনি আমাকে এই খতম পড়ানোর জন্য উৎসাহিত 


\\A 


করলেন তিনি তার কতটি রোগ বালাই এই দুরূদ দ্বারা সমাধান 
করেছেন? নাকি হাসপাতাল আর ডাক্তারের শরণাপন্ন হয়েছেন? এই 
দুরুদের এত আ্যাক্শন হলে তিনি নিজে বিভিন্ন সময়ে বিপদে 
জর্জরিত হয়ে তা দূর করার জন্য অন্য পথ খোঁজেন কেন? জানা 
দো‘আটি পড়ে ফেললেই তো হয়। আফসোস, যার নিজের আস্থা এই 
দুরূদের উপর নেই, থাকার কথাও নয়, তিনি কীভাবে মানুষকে এটি 
পড়ানোর উপদেশ দেন? অপরদিকে আমাদের পাগলামী দেখে 
আফসোস হয় যে, আমরা কী-ভাবে এমন কথা গ্রহণ করি? গুষধ 
মনে করলেও খাবে একজন আর ভাল হবে আরেকজন? এইটুকু 
বোঝার কি বিবেক আমাদের নেই? 


যাই হোক এবার আমরা মূল বিষয়ে আসি এবং জানার চেষ্টা 
করি খতমে না-রী কী? এবং তা পড়া বা পড়ানো কতটুকু সমীচীন? 


প্রথমেই মানুষের বানানো দো‘আটি ও তার অর্থ উল্লেখ 
করছি। সত্যসন্ধানী ব্যক্তি অর্থের দিকে একটু মনোনিবেশ করলেই 
দো‘আটির তাৎপর্য এবং এমন দো'আ পড়া কতটুকু সিদ্ধ তা বুঝে 
নিতে পারবেন। দুরুদের নামে আরবী যে বাক্যগুলো পড়া হয় তা 
নিম্নরূপ: 


\১৭ 


Sle LL fe GU USL Si, La BS je th 
a 34, Ells ey SRN ES Sala ISS 
bs Ales Pl Fsts Slt bss Sl 

CD plas F 2 ig od SF Smeg A 


“হে আল্লাহ পরিপূর্ণ রহমত ও পূর্ণ শান্তি বর্ষিত কর 
আমাদের সরদার মুহাম্মদের উপর যার মাধ্যমে 
সমস্যাসমূহ সমাধান হয়, দুঃখ দুৰ্দশা তিরোহিত হয়, 
প্রয়োজনাদি মিটিয়ে দেওয়া হয়, পৃণ্যাবলী ও সুন্দর 
শেষ পরিণাম অর্জিত হয়, তার পবিত্র চেহারা/সত্তার 
মাধ্যমে বৃষ্টি কামনা করা হয়। আর রহমত বর্ষণ কর 
তোমার জানা সংখ্যানুযায়ী, প্রতিটি মুহুর্তে ও নিঃশ্বাসে 


সচেতন ও সত্যসন্ধানী আলেমকে এ দুরুদের সমস্যা ব্যাখ্যা 


করে বুঝাবার প্রয়োজন নেই । জ্ঞানী ব্যক্তি মাত্র দুরূদটির শব্দ বা 
অর্থের প্রতি একটু খেয়াল দিলেই এর সমস্যা বুঝতে পারবেন। 
খতমটিতে যেহেতু অনেক আপত্তিকর শব্দ বা বাক্য রয়েছে তাই এর 
আপত্তিগুলো কোনো পর্যায়ের নিজ বিবেক দিয়ে একটু গভীরভাবে 
চিন্তা করলেই বুঝা যাবে। সবাই সহজে বোঝার জন্য প্রথমে 


১ 


প্রাসাঙ্গিক কিছু কথা বলার প্রয়োজন বোধ করছি, যাতে করে এর 
তাৎপর্য বুঝা আমাদের জন্য সহজ হয়। 


আল্লাহতে বিশ্বাসী মানুষ বলতেই একথা বিশ্বাস করেন যে, 
সবকিছুর মূল সমাধানকারী বা পরিচালনাকারী একমাত্র আল্লাহ 
তা‘আলা| আল্লাহতে বিশ্বাসী মুসলিম অমুসলিম সকলেই এ বিশ্বাস 
পোষণ করেন। তবে মুসলিম ব্যক্তির বিশ্বাস আর আস্তিক বিধর্মীর 
বিশ্বাসের মাঝে পার্থক্য এই যে, মুসলিম মনে করেন আল্লাহ কোনো 
কিছুর সমাধান বা পরিচালনা করতে কারো মুখাপেক্ষী নন। তার 
না। পক্ষান্তরে অমুসলিমের বিশ্বাস হলো, বাদশা যেমন রাষ্ট্র 
পরিচালনায় বিভিন্ন ব্যক্তির মুখাপেক্ষী থাকেন আল্লাহও এরকম 
মুখাপেক্ষী | বিশেষ ব্যক্তি ছাড়া অন্য কেউ যেমন সরাসরি বাদশাহর 
কাছে কোনো কিছু চাইতে পারে না, মিডিয়ার প্রয়োজন হয়, ঠিক 
তদ্ৰূপ আল্লাহও সবাইকে চিনেন না, তাঁর কাছে সরাসরি পৌছা যায় 
না, তাই তাঁর কাছে কিছু চাইতে হলে বিশেষ ব্যক্তিকে মিডিয়া 
বানানো প্রয়োজন ৷ কুরআনের অসংখ্য আয়াতে তাদের এসব বিশ্বাস 
বর্ণনা করা হয়েছে, যেগুলো থেকে তাদের এমন বিশ্বাসের প্রমাণ 
পাওয়া যায় । মঙ্কার সমস্ত কাফের এ ধরণের বিশ্বাস পোষণ করত । 


\) 


একাধিক আয়াতে এর প্রমাণ মিলে মূর্তির পূজা করলেও মূর্তিকে 
তারা মূল পরিচালনাকারী বলে বিশ্বাস করত না। তাদের নিজের 
মুখের কথা ছিল, 


MAA nD) LBS DIGI N ALS UY 


“আমরা তাদের ইবাদত কেবল এ জন্য করি যে, 
তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়””? 


কর্তৃত্ব আল্লাহর হাতে বলে তাদের বিশ্বাস ছিল। কুরআনে অসংখ্য 
জায়গায় এর আলোচনা করা হয়েছে। মূল কর্তৃত্ব আল্লাহর হাতে 
স্বীকার করার পর অন্য কিছুর ইবাদত বা অন্যকিছুকে আল্লাহর 
অংশীদার করা অযৌক্তিক বলে কুরআনে বারবার দেখানো হয়েছে। 


মোটকথা তারা যে সমস্ত মাখলুক বা নেক মানুষের ইবাদত 
করত ওসিলা হিসেবেই করত কিন্তু যা ওসিলা হওয়ার যোগ্যতা 
রাখে না তাকে ওসিলা হিসেবে গ্রহণ বা বিশ্বাস করাকে আল্লাহ 
তা'আলা কুরআনে শির্কের মাধ্যম বা শির্ক বলেই আখ্যায়িত 
করেছন অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শির্কের 


” সূরা আয-যুমার:৩ 


১ 


সমস্ত পথকে বন্ধ করেছেন রাসূলকেও যাতে কেউ কোনো বাহানায় 
আল্লাহ পর্যন্ত না পৌছায়, আল্লাহর কোনো গুণাবলীতে শরীক না 
করে, এ ব্যাপারে উম্মতকে সর্বোচ্চ সতর্ক করেছেন। উম্মতকে এ 
ব্যাপারে সতর্ক করার নির্দেশ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ছিল। আল্লাহ 
বলেন, 


(ANSLENN (ee HIE UES NG CE i DMN By 


কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক 
নই...”80 


অন্যত্র এরশাদ হয়েছে, 
B25 PII LER IS MALI 
(vi) {422 35 56 15 


“আর আল্লাহ যদি আপনার উপর কোনো কষ্ট আরোপ 
করেন তবে তিনি ছাড়া কেউ তা খণ্তাবার নেই, 
পক্ষান্তরে যদি তিনি আপনাকে কিছু কল্যাণ দান করেন 


* সূরা আ‘রাফ : ১৮৮। 


bh 


তবে তার মেহেরবানীকে রহিত করার মতও কেউ 
নেই...” 


এ মর্মের আয়াত কুরআনে অসংখ্য জায়গায় রয়েছে। 
আমাদের নবী ছাড়া অন্যান্য নবী রাসূলেরও এই শিক্ষাই ছিল বলে 
কুরআনের বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারি । নবী সাল্লাল্লাহু 
করেছেন। আল্লাহর সাথে শির্ক দুরের কথা, তার প্রশংসায় পর্যন্ত 
বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। সহীহ হাদীসে বর্ণিত রয়েছে, 
এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, যা আল্লাহ 
চেয়েছেন এবং আপনি চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, 


ual ECON | ) a>) hl sl + Yuc a EEE " 
( ATA: 08) rs 2 ll EE > 


“তুমি কি আমাকে আল্লাহর সমতুল্য করেছ, বরং যা একমাত্র 
আল্লাহ চেয়েছেন”** 


*' সূরা ইউনুস:১০৭ । 
$৪ মুসনাদে আহমদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এর হাদীস, নং: ১৮৩৯ ৷ 


\t 


কোনো কোনো বর্ণনায়, 


Ga ) my Dl be B Yas Dy Flr Ss" 
(536 5, lle J of Gl Sb jl 
“তোমার ধ্বংস হউক, তুমি কি আমাকে আল্লাহর সাথে 
সমতুল্য করেছ? তুমি বল, যা শুধুমাত্র আল্লাহ 
চেয়েছেন” ।$ 
এক হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ 
করেন, 
8 Ul SE ar al lal SAILS S55" 
DUS dl 20 ) dys Dl ss 1) 
(YN: 0d nen 7° lS EST LL 


“তোমরা আমার প্রশংসায় সীমালংঘন করো না, 


£3 নাসাঈ, সুনান, হাদীস সহীহ, আল্লাহ এবং অমুক চেয়েছেন বলা নিষেধ 
অনুচ্ছেদ, নং:১০৮২৪ ৷ 


কেননা আমিতো আল্লাহর বান্দা, তাই তোমরা বল 
আল্লাহর বান্দা ও তাঁর রাসূল” ।*' 


এভাবে শির্কের আপনোদন করেছেন নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের শিক্ষা ও 
‘খতমে নারী’ নামক দো‘আটির বাক্যগুলো নিয়ে একটু বিবেচনা 
করি। আশা করি যিনি প্রকৃত সত্য জানার আগ্রহ রাখেন এবং সত্য 
প্রকাশিত হওয়ার পর সাথে সাথে গ্রহণের মানসিকতা রাখেন তার 
সামনে এই দো‘আর শিকী শব্দগুলো অতি সহজেই ধরা পড়বে। 
আর যার মূল লক্ষ্যই হচ্ছে, যা করছি আজীবন করেই যাব, আমি 
টলব তবে আমার বিশ্বাস টলবে না, তার সামনে কুরআনের স্পষ্ট 
আয়াত পেশ করলেও একটি না একটি অজুহাতে তিনি তার মতকে 
অটুট ও প্রতিষ্ঠিত রাখতে বর্ণিত দো‘আটি বা কুরআনের আয়াতের 
বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন অন্যদের ভ্রান্তির ক্ষেত্রে তিনি 
আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ও 
তাঁর আমল অথবা সাহাবিদের আমল দ্বারা করলেও এখানে এসে 
নিজের ভ্রান্ত মতকে অটুট রাখতে আহলুস-সুন্নাহ ওয়াল জামাতের 
আদর্শে আদর্শবান আকাবীর আসলাফদের এই উসূলটি ভুলে যাবেন। 


% সহীহুল বুখারী, তাফসীর অধ্যায়, অনুচ্ছেদ: কিতাবে মারয়ামের কথা স্মরণ 
কর..., নং: ৩২৬১ । 
৪% 


হানাফী হলেও আবু হানিফা রাহ. এর মানহাজ ভুলে যাবেন। 
কুরআনের আয়াত দলীল হিসেবে উপস্থাপনের কারণে সাধারণ 
মহিলার কথায় উমর রাদিয়াল্লাহু আনহুর মত খলীফার নিজ সিদ্ধান্ত 
থেকে সরে আসার আদর্শ ভুলে যাবেন। এখানে এসে রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবিদের আদর্শের চেয়ে 
নিজ পীর বা নিজের মতের আলেমের কর্মই অগ্রাধিকার পাবে। 
যেমনটি রাসূল গাইব জানেন বা রাসূল হাজির-নাজির এজাতীয় 
শিকী বিশ্বাস পোষণকারীরা তাদের ভ্রান্ত আক্কীদা প্রতিষ্ঠিত রাখার 
বেলায় করে থাকে। যদিও এ সব বিষয় কুরআনে দ্বর্থহীনভাবে 
উল্লেখ করা হয়েছে। 


একেই আল্লাহ তা'আলা প্রবৃত্তি ও আলেমকে প্রভু বানিয়ে তাদের 
পূজা বলে আখ্যা দিয়েছেন। কুরআনের আয়াত ও হাদীসের 
আলোকে এজাতীয় কর্মকে ‘শিরক ফিল ইবাদত’ বা উপাসনাগত 
শির্ক বলে আখ্যায়িত করেছেন আহলুস্‌-সুন্নাহ EEE 
আলেমগণ ৷ আল্লাহ তা'আলা এরশাদ করেন, 


B55 de Bn HSE 5 54 5 SH 
MSS BLISS LE EEL fas 
(ras) (S35 


\৫v 


“আপনি কি তাঁর প্রতি লক্ষ্য করেছেন, যে তার প্রবৃত্তি 
তথা মনের খেয়াল খুশিকে স্বীয় উপাস্য স্থির করে 
নিয়েছে। আল্লাহ জেনেশুনে তাকে পথভ্রষ্ট করেছেন, 
তার কানে ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন এবং তার 
চোখের উপর রেখেছেন পর্দা । আল্লাহ ছাড়া কে তাকে 
হেদায়াত করবে? তোমরা কি চিন্তা ভাবনা করো 
না?” 


অন্যত্র এরশাদ করেন, 


3d 


BEd Bl 593 bs COTES SSE 
LEBEL PIII Dad Nal LG G4 
(ra) S478 


“তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার-বিরাগীদের 
এবং মারয়াম তনয় ঈসাকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে, 
অথচ তাদেরকে নির্দেশ করা হয়েছিল শুধুমাত্র এক প্রভুর ইবাদত 
করতে একমাত্র তিনি ছাড়া কোনো মাবুদ নেই ৷ তারা আল্লাহর যে 


i সূরা আল-জাসিয়াহ; ২৩। 


\SA 


সমস্ত শরীক সাব্যস্ত করে তা থেকে তিনি পবিত্র”*€| এই দুরুদে 
একমাত্র আল্লাহ করতে পারেন এমন যাবতীয় সিফাত বা গুণাবলীতে 
রাসূলকে শরীক করা হয়েছে মাধ্যম হলে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামকে মিডিয়া বা মাধ্যম হিসেবে আল্লাহর শরীক করা 
হয়েছে তাই মাধ্যম হিসেবে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
এর নাম উল্লেখ করায় শির্কের মাঝে কোনো তারতম্য সৃষ্টি হবে না। 
কুরআনের অসংখ্য আয়াত এবং অগণিত হাদীস এর প্রমাণ । আল্লাহ 
আমাদের সবাইকে বোঝার তওফিক দান করুন এবং হেদায়াতের 
উপর অবিচল রাখুন 


অজুহাত ও তার পর্যালোচনা 


একটি দো'আ বা আরবী বাক্যকে দুরূদ বলতে উচিত ছিল 
এটা জানা যে, এই দুরূদটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
পড়তেন কি না, জীবনে কোনো সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন কি না, 
অথবা কোনো সাহাবা দুরূদ হিসেবে এই বাক্যগুলো পড়তেন কিনা 
তা দেখা৷ বিপদে আপদে তারা কোনোদিন এই দো‘'আকে আমলে 
এনেছেন কি না লক্ষ্য করা। কোনো সাহাবা থেকে বিশুদ্ধ সুত্রে এই 
দুরদ পেলে আমরা ধারণা করে নিতাম, নিশ্চয় নবী সল্লাল্লাহু 


% সূরা তাওবা:৩১। 


১৭ 


আলাইহি ওয়াসাল্লাম তাকে এটি শিক্ষা দিয়েছেন। কেননা আমরা 
বিশ্বাস করি যে, সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে নিজ থেকে কিছু 
বলেন না। এর কোনেটি না পেলে এই দো'আ বর্জনের জন্য 
আমাদের অন্য কিছু দরকার পড়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার উপর পড়ার জন্য আমাদেরকে বিভিন্ন দুরূদ ফযিলত 
সহ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
শিখানো দুরূদগুলো কি আমাদের জন্য যথেষ্ট নয়? মূলত যিনি ধর্মীয় 
বিশ্বাসের সকল ক্ষেত্রে রাসুলের শিক্ষাকে যথেষ্ট মনে করেন তার 
তার মাথা ঘামাবার সময় নেই । তার কথা হবে, আমার নবী করেন 
নি, নবীর হাতেগড়া ছাত্ররা করেন নি, আমি তা করব না কিন্তু হুবহু 
সুন্নাতের উপর থাকার আসলাফের সেই জযবা আমাদের থেকে 
হারিয়ে যাওয়ার কারণে ইবাদতগত বা বিশ্বাসগত নতুন কিছু 
আসলেও আমাদেরকে জায়েয না-জায়েযের বাহাসে লিপ্ত হতে হয়। 
আবু হানিফা রাহ. এর অনুসারী দাবী করলেও হানিফী মানসিকতা 
হারিয়ে যাওয়ার কারণে নতুন আলোচনার প্রয়াস পায়। বিভিন্ন 
ওজুহাতে আমরা নব উদ্ভাবিত আমলকে জায়েয করার চেষ্টা করি। 
খতমে না-রীও এর বিপরীত নয়। 


বিভিন্ন সময় এই দো‘আটির আপত্তিকর দিকগুলো নিয়ে 
আলোচনা করলে যে অজুহাতগুলো পেশ করতে দেখা গেছে শুধু 
সেগুলো নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ 
আল্লাহর তওফিক কাম্য । 


প্রথমেই যে অজুহাত পেশ করা হয় তা হলো, আমরা 
রাসূলকে কেবল মাধ্যম মনে করি মাত্র । এখানে শির্কের কোনো 
প্রশ্নই আসে না। মাধ্যমে মনে করলেই শির্ক হতে পারে না একথা 
কতটুকু শুদ্ধ, তা আমরা ইতোপূর্বে জানতে পেরেছি । আমরা অবশ্যই 
বুঝতে পেরেছি যে, মাধ্যম মূলতই শির্ক অথবা শির্কের পথ৷ কেননা 
কারো সমস্যা সমাধান করতে, দুঃখ দুর্দশা দুর করতে, প্রয়োজন 
মিটাতে, বৃষ্টি দিতে আল্লাহ কোনো মিডিয়ার মুখাপেক্ষী নন। এবার 
আমাদের দো‘আটির বিষয়ে আসা যাক। মোটকথা কর্মের 
যোগসূত্ৰ যার সাথেই রয়েছে সেটিই মাধ্যম, যে কোনোভাবে এই 
যোগসূত্ৰ থাকুক না কেন যার সাথে কোনো যোগসূত্র নেই তাকে 
মাধ্যম বলা যায় না। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি একটি 
আ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছেন । কোনো ব্যক্তি আপনাকে 
আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আবার এও বলতে পারেন যে, 
অমুক ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে রক্ষা করেছে। এ দ্বিতীয় 


\Y) 


রক্ষা করেছেন, অমুক ব্যক্তি মাধ্যম মাত্র । এখানে লোকটি বলতে 
পারে, আল্লাহর দ্বারা রক্ষা পেয়েছি। আবার এও বলতে পারে যে, 
অমুকের মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন। এখানে তার কোনো কথাই 
শির্ক হবে না। কিন্তু লোকটি যদি বলে, রাসূল আমাকে রক্ষা 
করেছেন, অথবা রাসূলের মাধ্যমে আমি রক্ষা পেয়েছি, তবে তার 
উভয় কথাই শির্ক হবে। আহলুস-সুন্নাহ ওয়াল জামাতের কোনো 
আলেম এতে সংশয় বা দ্বিমত পোষণ করবেন না। এই একটি 
বিষয়ে রাসূলের মাধ্যম শির্ক হলে আপনার জীবনের যাবতীয় 
বিষয়ের মাধ্যম রাসূলকে বানিয়ে দিলে তা শির্ক হয় না এ কেমন 
কথা? এবার আহলুস-সুন্নাহ ওয়াল জামা*আতের আলেমগণের কাছে 
বিনীত আবেদন যে, আপনারা একটু চিন্তা করলেই সমাজ ধীরে 
ধীরে শির্কমুক্ত হতে থাকবে। তাই চলে আসা প্রথাকে জায়েয 
বানাবার চেষ্টা না করে সমাজকে শির্কমুক্ত করার দিকে একটু 
মনোনিবেশ করুন। 


জনৈক বিজ্ঞ আলেমের সাথে একবার এ বিষয়ে আলোচনা 
করলে তিনি আমাকে বালাগাতের কিতাবে উল্লেখিত উদাহরণ দিয়ে 
বিষয়টি শির্ক নয় বলে বুঝাবার চেষ্টা করেন। পরে আরো অনেককে 
এই উপমা পেশ করতে দেখেছি । 


lh sd 


উপমাটি হচ্ছে, “91 ৬2%! 5” অর্থাৎ বসন্ত শষ্য উৎপাদন 
করেছে। তারা বলে থাকেন, মুমিন ব্যক্তি এই বাক্যটি বললে শির্ক 
হয় না, কারণ সে এখানে রূপক অর্থ গ্রহণ করে। মুমিনের বিশ্বাস 
মূল শম্য দাতা আল্লাহ । বসন্তে তা উৎপাদিত হয়। তাই সে বলে, 
বসন্ত শষ্য উৎপাদন করেছে। 


বস্তুত তাদের এ কথাটি অগ্রহণযোগ্য আর এ ধরনের উপমাও 
আল্লাহর সাথে অসামঞ্জশীল। কারণ কোনো কাজকে কার্যকারনের 
দিকে সম্পর্কযুক্ত করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
জীবনে কিংবা সাহাবায়ে কিরাম থেকে কোনো হাদীস বা আছার 
পাওয়া যায় না। বরং এর বিপরীতটিই পাওয়া যায়, দেখুন সাহাবায়ে 
কিরাম বলেন, 


(all L.A Xl Yh 


‘যদি কুকুর না থাকত তবে চোর আসত’ এ জাতীয় কথাকে শির্কে 
(আসগর) এর অন্তর্ভুক্ত করেছেন। তাই “5 ৯ 5” অর্থাৎ 
‘বসন্ত শষ্য উৎপাদন করেছে’ এটা কোনোভাবেই কোনো মুমিনের 
কথা হতে পারে না। কারণ মুমিন জেনে বুঝে শির্কে আসগরে লিপ্ত 
হতে পারে না। 


WY 


এখন বলতে পারেন তাহলে এ কথাটি কোখেকে আসল? বস্তুত তা 
জানার জন্য আমাদেরকে তথাকথিত বালাগত বিদ্যার প্রবর্তকদের 
মন-মানষিকতা, আকীদা মাযহাব দেখতে হবে। তাদের অনেকেই 
মু‘তাযিলা, আশ‘আরিয়্যা ও মাতুরিদিয়া মাযহাবের লোক থাকার 
কারণে তাদের গ্রন্থে সেটার অনুরনন দেখতে পাওয়া যায়। তারা 
মাজায বা রূপক বলে অনেক শির্ককে বালাগাত বানালেও সত্যনিষ্ঠ 
আলেমগণ এ জাতীয় কথাকে কখনও স্বীকৃতি দেন না। তাই এ 
জাতীয় কথা কোনো মুমিন বলতে পারে না। 


এ তো গেল বাস্তব কার্যকারণের দিকে সম্পর্কযুক্ত করে বলার 
মাসআলা । বাস্তব কার্যকারণের দিকে সম্পর্কযুক্ত করে কোনো কথা 
বলা যদি শির্কে আসগার হয়, তবে যেখানে বাস্তব কোনো কার্যকারণ 
নেই সেখানে সেদিকে সম্পর্কযুক্ত করা নিঃসন্দেহে শির্কে আকবারে 
পরিণত হবে। যেমন, কেউ যদি বলে “রাসূল শষ্য উৎপাদন 
করেছেন বা রাসূল ধান দেন” অথবা “রাসূলের মাধ্যমে শষ্য 
উৎপাদন হয় বা রাসূলের মাধ্যমে ধান হয়” এর কোনটি বলার 
কোনো সুযোগ নেই, কারণ তা শির্কে আকবার হবে। আশা করি, 
আশেকে রাসূল নামে রাসূলকে আল্লাহর সাথে বিভিন্ন গুণাবলীতে 
সমতুল্যকারী ছাড়া সবাই এ ধরণের কথাটির মারাত্মক পরিণতি 


bla 


সম্পর্কে জানতে পারলেন। এবার আপনি নিজেই খতমে না-রীর 
ব্যাপারে ফায়সালা দিন। 


এখন উপরোক্ত অজুহাতটির অসারতা নিশ্চয় বুঝতে পেরেছি। 
তবে এই অজুহাতটি যারা ব্যাকরণ বা ভাষার জ্ঞান রাখেন তারা 
পেশ করেন। আর যাদের ব্যাকরণের গভীরতা নেই তাদের সামনে 
এই অভিযোগ তুলে ধরলে তারা প্রথমে অন্য অজুহাত পেশ করেন। 
সেটি না টিকলে পরবর্তীতে আবার ঘুরিয়ে পেচিয়ে কথা বলেন । প্রশ্ন 
হলো, প্রথমে যখন নিজে শির্ক মেনে নিয়ে অন্য অজুহাত দেখালেন 
তবে সেই অজুহাত না টিকলে আবার পূর্ব কথাকে ব্যখ্যার মাধ্যমে 
টিকানোর চেষ্টার কী প্রয়োজন 


অন্য অজুহাতের মধ্যে যেমন, একদিন জনৈক আলেমের সাথে 
“5১০” শব্দের দিকে প্রত্যাবর্তিত। অতএব রাসূলের ওসিলায় নয় 
বরং এই দুরুদের ওসিলায় ৷ কিন্তু তিনি এটি লক্ষ্য করেন নি যে, “ 
5১০ ” শব্দের দিকে সর্বনাম প্রত্যাবর্তিত হলে এখানে পুংলিঙ্গের 
সর্বনাম “,” ব্যবহার না হয়ে স্ত্রীলিঙ্গের সর্বনাম “৯” হত। 


আরেকদিন এ বিষয়ে এক সেমিনারে আলোচনায় এখানে 
সর্বনাম ‘সালাত’ শব্দের দিকে নেয়ার সুযোগ নেই বললে একজন 
বলে উঠলেন “:১৩” শব্দটি মাসদার । আর আরবী ব্যকরণ অনুযায়ী 
মাসদারের দিকে যে কোনো সর্বনাম ব্যবহার করা যায়, কেননা 
মাসদার পুংলিঙ্গও নয় আবার স্ত্রীলিঙ্গও নয়। একথা শুনে অত্যন্ত 
অবাক লাগল নিজের মতকে অটুট রাখতে কোনদিকে খেয়াল না 
করে যারা কথা বলেন, তাদের কথায় যেমন হাসি পায় তেমনি 
তারা এ ধরণের কথা বলে নিজের আস্থা নষ্ট করেন । আরবী ভাষায় 
উনার জ্ঞানের পরিধি সম্পর্কে প্রশ্ন এসে যায়। কেননা, প্রথমত: 
এখানে “;১০” স্ত্রীলিঙ্গ ধরেই “515” শব্দ স্ত্রীলিঙ্গ ব্যবহার করা 
হয়েছে। দ্বিতীয়ত; “১2” শব্দের পরেই “এ” ইসমে মাউসুল 
নিয়ে আসা হয়েছে। জানা কথা ইসমে মাউসুলের পরে বাক্য থাকা 
এবং তার মধ্যে একটি সর্বনাম থাকা জরুরী যা মাউসুলের দিকে 
প্রত্যাবর্তিত হয়। সুতরাং এখানে “,” কে “5!” এর দিকে না নিয়ে 
অন্য দিকে নেয়ার কথা বলা কতটুকু গাফলতির পরিচয় একটু ভেবে 
দেখুন । তৃতীয়ত: দো‘আটির শেষদিকে রয়েছে “4422” তার চেহারা 
বা তার স্বত্বার মাধ্যমে । অতএব সর্বনামকে মুহাম্মদ ছাড়া অন্যদিকে 
নেওয়ার কোনো সুযোগ নেই ৷ সুযোগ থাকাবস্থায় বক্তার কথা থেকে 
তার উদ্দেশ্যের বিপরীত অর্থ নেওয়াকে আরবী প্রবচনে বলা হয়, 


\Y৭) 


“5৯০ ৪22) ৯ +০০55” অৰ্থাৎ বক্তার কথার এমন ব্যাখ্যা 
দেওয়া যা বক্তার নিজের উদ্দেশ্য নয়। আর যেখানে কোনো সুযোগ 
নেই সেখানে এমনটি নেওয়া কতটুকু অবান্তর ও হঠকারিতা একটু 
ভেবে দেখেছি কি? 


এবার ধরে নিন কেউ উপরোক্ত দুরূদটিকে সমান্য পরিবর্তন 
করে সর্বনামগুলো দুরুদের দিকে প্রত্যাবর্তন করে নতুন একটি 
দুরূদ বানাল । যার মর্ম হল যেমন, “যে দুরুদের মাধ্যমে সব সমস্যা 
সমাধান হয় .....”| রাসূল সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসাল্লামের শিক্ষা বা 
বলে দেওয়া ছাড়া কারো এধরণের কোনো কথা বলে বৈধ কি? 
বিভিন্ন দুরূদ এবং তাতে কী লাভ, কী ফযিলত, কী উপকার সবই 
আমাদের নবী আমাদেরকে বলে গেছেন ওহি ছাড়া এর বাইরে কিছু 
বলা বৈধ কি? ওহির বিষয়ে ওহি ছাড়া যুক্তি দিয়ে কিছু বলার 
নামইতো ভ্ৰষ্টতা বা গোমরাহী ৷ মানুষের জ্ঞান যেখানে শেষ সেখান 
থেকে ওহীর সুচনা ৷ ওহীর বিষয়ে যুক্তি দিয়ে বলার কারণেই বিভিন্ন 
বাতিল দল উপদলের জন্ম। এসব জানা থাকা সত্বেও ওহির 
মুখাপেক্ষী বিষয়ে আমরা কী-ভাবে দখল দিতে পারি। এটি কি 
আল্লাহ ও তার রাসুলের উপর মিথ্যাচার নয়? 


আরেকটি অজুহাত কেউ কেউ পেশ করেন যে, আমাদের 
বিশ্বাস তো সবকিছু আল্লাহ করেন রাসূল করেন বা মাধ্যম হন বলে 


\Yv 


আমাদের আক্বীদা নয়। তবে এটি শির্ক কী-ভাবে হয়? আর 
বেশিরভাগ লোক অর্থ না জেনেই পড়েন। আলহামদুলিল্লাহ, এই 
বিশ্বাস বলেইতো এই দুরূদ পড়লেই আপনাকে কাফের বা মুশরিক 
বলা হচ্ছে না। আপনার বিশ্বাস এই দুরুদের মর্মানুযায়ী হলে তো 
আপনি মুশরিক হয়ে যেতেন। বলা হচ্ছে এখানে শিকী কথাবার্তা 
রয়েছে। শিরকী আক্বীদা পোষণ ছাড়া শিকী কথাবার্তা বলার হুকুম 
কী প্রশ্নটি আপনাদের কাছে রেখেই ইতি টানছি। 


পরিশেষে আরেকটি কথা এই যে, অনেককেই বলতে শুনা 
যায়, খতমের বিপক্ষে এ সব কথা বলে আমাদের পেটে লাথি 
মারবেন না। আফসোস!! আপনি জাতির একজন কর্ণধার । আপনার 
মুখ থেকে এমন কথা বের হলে খুষখোর, সুদখোরের সামনে ঘুষ 
সুদের বয়ান করলে সে যখন বলে উঠে হুজুর, আমাদের পেটে লাথি 
মারবেন না । তার কথায় আর আপনার কথায় বেশ কম কী? সবার 
রিযকের মালিক আল্লাহ্‌ । যে ব্যক্তি যে পথ অবলম্বন করে আল্লাহ 
তার জন্য সেই পথকেই সহজ করে দেন বলে আপনার আমার পূর্ণ 
বিশ্বাস । হালালের উপর থাকতে বদ্ধপরিকর হলে আল্লাহ আপনার 
আমার রিযকের ব্যবস্থা হালালের মধ্যে থেকেই করবেন বলে আমরা 
পূৰ্ণ আস্থাশীল ইনশা আল্লাহ । এর বিপরীত বিশ্বাসের পরিণাম কী তা 
আপনার আমার সবারই নিশ্চয় জানা আছে। আল্লাহ আমাদের 


\WA 


সবাইকে বুঝা এবং হালালের উপর থাকার তওফিক দান করুন। 
আমীন। 


0800000 


খতমে ইয়াসিন 


কুরআন করীমের মোট ১১৪ টি সূরার একটি সূরার নাম 
ইয়াসিন ৷ সূরার ধারাবাহিক ক্রমানুসারে এটি কুরআনের ৩৬ নং 
সূরা । কুরআনের অন্যান্য আয়াত তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরে 
যে পরিমাণ ছওয়াব পাওয়া যায় এই সূরা তেলাওয়াত করলেও তার 
প্রতিটি অক্ষরে সেই পরিমাণ ছওয়াব পাওয়া যাবে। তবে কুরআনে 
মাত্র কয়েকটি সূরা রয়েছে যেগুলোর অতিরিক্ত কিছু ফযিলত রয়েছে 
যা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। সহীহ হাদীসে সূরা ইয়াসিনের 
অতিরিক্ত কোনো ফযিলত বর্ণিত হয় নি। দু একটি দুর্বল ও বিভিন্ন 
জাল বানোয়াট হাদীসে এ সূরার বিভিন্ন ফযিলত বর্ণনা করা হয়েছে। 
দুর্বল হাদীসের মধ্যে প্রসিদ্ধ হাদিসটি হচ্ছে: 


DLS 3 3 AD By LS og FI 
SD Gl) ol As SLAB Golt d 
(SAAN: 3 


হৃদয় হচ্ছে ‘ইয়াসিন’| যে ব্যক্তি ‘ইয়াসিন’ পড়বে 


আল্লাহ তার আমলনামায় দশবার পূর্ণ কুরআন পড়ার 
নেকী দান করবেন ।”8 


ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনার পর নিজেই হাদীসটির 
সনদ গরীব ও দুর্বল বলে মন্তব্য বরং প্রমাণ করেছেন। তার 
মন্তব্য মতে হাদীসটি একেবারেই দুর্বল । অনেকে হাদীসটিকে 
বানোয়াট বলেও মন্তব্য করেছেন। তিরমিযির আলোচনা 
থেকেও এমন ইঙ্গিত পাওয়া যায়। মোটকথা ‘ইয়াসিন’ সূরার 
আলাদা ফযিলতে কোনো নির্ভরযোগ্য হাদীস নেই 8 


হাদীসটির অবস্থা এমন অর্থাৎ বিশুদ্ধ না হলেও তা আমাদের 
সমাজে অত্যন্ত প্রচলিত । অপরদিকে এই হাদীস এবং আরে কিছু 
ভিত্তিহীন হাদীসের উপর নির্ভর করে চালু রয়েছে এই সূরার খতম। 
একবার পড়ার খতম, দশবার পড়ার খতম, চল্লিশবার পড়ার খতম 
কুরআন বা সুন্নায় যার কোনো ভিত্তি নেই । যার মনে যা চেয়েছে 
ইচ্ছামত রাসূলের সুন্নাহ এর পরিবর্তন ঘটিয়েছে। 


*/ তিরমিযী, সুনান, ইয়াসিনের মর্যাদা অনুচ্ছেদ, নং:২৮৮৭ ৷ 
$ আলী হাশীশ, সিলসিলাতুল আহাদীসিল ওয়াহিয়াহ, ১/৩৩৫, আলবানী, আস- 
সিলসিলাতুদ্‌-দ‘য়ীফাহ, ১/৩১২। 


\£) 


কারো মৃত্যু নিকটবতী হলে তার নিকট এই সূরা খতম করার 
প্রচলন রয়েছে। 


এতে নাকি মুমূর্ষ ব্যক্তির কষ্ট হান্কা হয়। এসবের কোনো কিছুই 
সহীহ হাদীস নির্ভর নয় পক্ষান্তরে সহীহ হাদীসে মুমূর্ষ ব্যক্তির পাশে 
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর তালক্কীনের কথা এসেছে। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


GA oss ob ele 20 ) ADULT Sys ly) 
(৫:০3) all YAN 


“মৃত্যু উপস্থিত ব্যক্তিকে তোমরা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ 
এর তালক্কীন করো”? 


এর বিপরীত মুমূর্ষ ব্যক্তির পাশে ‘ইয়াসিন’ পড়ার কোনো 
আমল রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা সাহাবিদের দেন নি। 
এ সম্পর্কে যা বলা সবই অনির্ভরযোগ্য, ভিত্তিহীন ও বানোয়াট । 


% সহীহ মুসলিম, মৃত্যু উপস্থিত ব্যক্তিকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর তালক্কীন 
অনুচ্ছেদ, নং: ২১৬২ । তালক্কীন অর্থাৎ মুমূর্ষ ব্যক্তি মুখোমুখি এই কালেমা 
উচ্চরণ করা, যাতে সে তা শিখে বা স্মরণ করে পড়তে পারে। এতে তার 
জীবনের শেষ বাক্য ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ হবে। 


\t9 


‘ইয়াসিন’ খতমের একটি বানোয়াট পদ্ধতি 


‘নস’ তথা কুরআন হাদীসের শিক্ষা একপাশে রেখে যুক্তি ও 
মনগড়া এবং সহীহ ছেড়ে ভিত্তিহিনের উপর দিয়ে নিজের মর্জি 
মোতাবেক শরী‘আত পরিবর্তনের কর্ম মূলত শিয়া, খাওয়ারিজ 
ইত্যাদি ভ্রান্ত সম্প্রদায় থেকেই শুরু হয়। পরবর্তীতে তাদের প্রভাব 
অনেক আহলুস-সুন্নাহ ওয়াল জামা'আতের আলেমদের মাঝে বিস্তার 
লাভ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এ 
পর্যন্ত ইতিহাসের পাতায় একটু গভীর দৃষ্টি দিলেই বিষয়টি সবার 
কাছে ধরা পড়বে বলে আশা করি এবার শিয়াদের বানানো একটি 
মনগড়া ‘খতমে ইয়াসিন’ দেখুন, 


প্রয়োজন পূরণে ইয়াসিনের খতম যার পদ্ধতি এই” 
27 7 Dl 


EES be EF LS Ss DB SS SAG 2) 
45,36: AUT ssl ৬৯ 553 3 pl PS 
ELGG is USES nf FH Ee 
5 ea 5 02 ass Sc 5 963 Ty BS 
lee 25 Sara IE ALLDML LlS 


% মুনতাদাল-কফীল ওয়েব । আল-মুনতাদার্-রাসমি, শায়খ আব্দুর রেযা মা*'আশ। 


SEY 


AGS ISL SELIG BUSI CS) 
1% B35 SEG HG AES; Sl 5 Uf 
(০৬০ 


এরপর এই দো'আ তিনবার পড়বে: 
IPG EF A IE O95 BF Elm 
OFS SF of Bll IE OB FF il SE 
5113) 2 a , IG SE Ss BEE Fs of 
ES 0 SIE USS LEH I of 
৯47 4 
এরপর বল: 

03 5% 54 DIE 6 DFS Sl SS A 
se Sl es fs Diy 


এরপর তুমি ১০০ বার বল 
Dl S45 GHD 5 NA Ie FB) 


% 
হে 
ফ 
¥ 
LY 
IC ¥ 
Ne 
L 
ণ 
G:\ 
IC 
Mt 
[2 
x 
| 
é 
CC 
|; 


\it 


I SE HEA SESE Lf S65) 
S32 AL BLE IE UG URGSG Se) 
YL dk 2 AD FG OE 5 j 


এরপর একবার পড়বে 
444 EF 6 BA I 0954 F of Cl 
IFSG SF of SAMI IPA F of nil Im 
IA SOLS EE Le of Sam BT fi Se 
0 LEAT 0 SM IE BSS LE I I 
5 445 
‘এরপর ১০০ বার বল (৷ C৬ 
এবং এই দো'আ কর 
dl G43 GES EN TE 
S25 (nll cb) Ue sa Ul i) 
x Sd 
DS RA VES 0 io US 603 
SS SS sf ei or 16 tal oie 
ail 03 SIG LS 5 Bond G5 be 85 Sr 


I 


Eo) 
ls 


\t০ 


yu; SE 5 FILS 5 ll 
৩১৯ JLT ass or SSG ll SS sh 
FE HELE FE SY I 35 


এরপর পড়বে 
IS Fo GA IE 054 F A CE 
IF F 58 al Sm I44 FF nil Im 
IH SETS EE Le 5 Gate BB fi Se 
5 FBT gH EL ISG ISH Ss 

147 4: 

এরপর বল 


2 bg BF DSS oly 2) oll Sl Yl 
al lb a Mais. 
এরপর ১০০ বার বল (৷ ০/৮৬) 


এবং এই দো'আ কর 


dl G43 GES MAA Et 5 
sl (ntl bb) Ue G25 Ul mil 


bl 


৮৩৮০৮. 
SF ETN STS IAL EST LT YY 
Fuse ed 52 S43 b5LR GUS 


Ee < Eee ঠা ES BATS i Ee 
EE Ef ক 5 Foy ES N45) los 
SUL bd is ie BF GE ES 58ST 
Il bs CS USS DEE J on GE V3 
SAS SRE HM ipl SLE 5 5 2 bY 

J 5 dl S25 BIE Se CE E58 GS 

SE 5 SS Ue ELS PAD ST Sls 
Air; A RAR MS AEC EL Ck Ll 
HG FSM sd YAK SE G5 js EP EE 
SY SAS IH ENGL HYG ZS 

Ua of Ss 53d OE 3 ES Ff 
25s SS SL HES BHR S53 
LG 23 SE G8 IS Bl 2 YEE 
TERT PEE JETT SFE ETE HES 
Ids Ce al LY J BG Gre CE 


\£Y 


NN 
tN 


ELLIS GS 5 5 Lal TT Sl bie Gol 
(2935 3১) 
এরপর পড়বে: 
Ls FF 2 Lom 0954 SF oF Eyl 
IFT So Sl IE IB FF i SE 
51113) 2 Ge , G80 SENS BEE LF HIE 
15 FS 3 SIE SSS IE I I 
৩% 44]; 
এরপর বল 


dak iy 5 Mls lhl 2) SHI CAND 
ofl lb 
এরপর ১০০ বার বল 
TE 


এবং এই দো'আ কর 


\tA 


il dol G43 GANS G3 Doin GF 
৬৩৮০৪৯৬৬ (৮০৮০৮৩৮৮) ৬৮৮ 25 0 


uo 


Fd 


FEI LSE U G33 ES ING S55 
a Js Lo SA RB SAE Bj SLENEGS 
| Sorte RE 


ল৮74 17 309 


I) 


rE EN cal LTS oS i 
ses ENTE 
a 0 া Sst 3 
এরপর পড়বে 

OF EF oF A IE OF B El 
C554 Fo gl I 9 F Il se 


পন 


EE S941 BOSS LEE hs 


\A 


0k E S523 ST Ie SSS S54 Ii oi 
৩4 4; 


এরপর বল 
4 ১ 5 Ll oll US) lI 
oll es Wak 
এরপর ১০০ বল:(%। 6/৯৬ )এবং এই দো'আ কর 


Sal G43 FS EAL 
sb (224৩৮০৮) G৮৮ 25 Jl bl 
x OE ET 
Ss me SG Ld Bo I ESE 
ESSE SS BEE 555 SDS ms SH 8 
esl UE iol FE BA SAEs 5S Bh 
ET TR 
MHEG BALLS 15 S725 IC BLANNELLG 
SEMIS 5 S33 NG et ENG 
ঠাঃ 585 RN BLE GES GG PALME Gj Sas 
এরপর পড়বে 


IFS Fo Sl In IF F 5 il YE 
SA SESS BE Fs fF IE, BIBL SE 
so BEST 33 SI SSB IE I Is Ne 
১4 45: 
এরপর বল 
i 54 Sls lps en) cll I El 
ll lb ey Mains. 
এরপর ১০০ বার বল (৷ ০/4১ )এবং এই দো'আ কর: 
dl G43 GES Ra 0 $l 
sb (224৩৮০৮) Gee sa Jl bl 
ESPEN El 
Et 


25 2 BULB IHN ES IE 552 


COST UO I CLEC MEE 
HSL; SLU 4s Sb Us 85 
SABES N S525 HS Tah 533 02 LES Ss 
GIS LAB DI NS 0L LL BG RGSS 
BEG LBS 2 ES GUESS GSS UG Si 
(০:৮ 2০ 


\০) 


এরপর পড়বে 


UP EF oF AS Ins 0954 F oH Tl UE 
IFS SK oF Sl IE IB EB 5 LE SEs 
SAG BENS LEE LF 4  , SUB 
5 EF LET 3 ST IL LRG LEI SH 


54 44 : 
এরপর বল 
A 4 SS Sly Sen) Spl GSE 
ol lb Ss Mais. 


এরপর ১০০ বল (44০/4৬ )এবং এই দো'আ পড়: 
dl G43 GES Ho UME sl 


S25 (nl cb) Ue sa Ul i) 
xl lb a. 
0 BI FES 8 HE GG 53 ) 


Z Zz 
Fl SER 8 Ls 


Ess ss 57d ws SHMUEL 
SHAG S33 2 5 BY GS sl 5 EE 
5 Fie SES FE BSG SG GS 
SES ISL I NEE BS al SIS 
(EOE 2 neh F SRG 00 SH IES 


\০ৰ 


পাঠক, পদ্ধতিটি নমুনা স্বরূপ হুবহু উল্লেখ করতে গিয়ে একটু 
দীর্ঘ হয়েছে। বোঝার সুবিধার্থে শিয়া আলেমদের উল্লেখিত পদ্ধতিটি 
হুবহু তুলে ধরলাম পদ্ধতিটির সাথে বানোয়াট অনেক ফযিলত 
উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত দীর্ঘ হয়ে যাবে বলে তা ছেড়ে 
দেয়েছি। নিশ্চয় আপনি ইয়াসিন খতমের এই পদ্ধতি দেখেই তা 
মনগড়া বানোয়াট এবং বানানো বলে উড়িয়ে দিবেন । কারণ হিসেবে 
রাসূল শিখান নি, সাহাবিরা করেন নি, খাইরুল ক্কুরুনে এর কোনো 
নজীর নেই বলে উল্লেখ করবেন । এই যদি হয় এই পদ্ধতি বানোয়াট 
হওয়ার দলীল এবং বাস্তবেও তাই, তবে আমাদের মাঝে যে পদ্ধতির 
প্রচলন আছে তার কি কোনো অস্তিত্ব কল্যাণের সাক্ষ্যপ্রাপ্ত যুগে 
আছে? যদি এর উত্তর ‘না’ হয় এবং আসলেও তাই, তবে উভর 
পদ্ধতিই মনগড়া ও বানোয়াট । সবকিছু থেকেই বিরত থাকা 
আমাদের জন্য অপরিহার্য । আর যদি বলেন, বুযুর্গদের থেকে এমন 
আমল পাওয়া গেছে, তবে অন্যদের বুযুর্গদের কি দোষ? আপনার 
আমার বুযুর্গের কথা গ্রহণযোগ্য, আর তাদের ব্ুযুর্গদের কথা 
গ্রহণযোগ্য নয় এ কেমন ইনসাফ? আপনি নিজেই বিচার করুন । 


নিজের পক্ষের লোকের কথা নির্বিচারে গ্রহণ, অন্যের কথা 
শুদ্ধ হলেও প্রত্যাখ্যান এটি একমাত্র বিভ্রান্ত দলের বৈশিষ্ট্য 
পক্ষান্তরে আহলুস্সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের বৈশিষ্ট হচ্ছে, 


১ov 


সবার কথা নিরীক্ষার মাধ্যমে গ্রহণ, সহীহ বা নির্ভুল হলে অন্যের 
কথাও গ্রহণ । ভুল হলে নিজ মতাদর্শের লোকের কথাও প্রত্যাখ্যান ৷ 
এই আমানতদারীর সাথে তারা দ্বীনি ইলমের শিক্ষা দিয়ে গেছেন। 


যুক্তির আলোকে সুন্নাহ বিরোধী কর্ম সৃষ্টির সূচনা করতে 
পারলে আরেকজন তার যুক্তিতে বানানো জিনিসটিকে একটু 
মোডিফাই বা সুন্দর করতে সমস্যা কোথায়? বরং এটাইতো নিয়ম। 
যাইহোক, আমরা যারা সুন্নাতের উপর থাকতে চাই, সুন্নাতকে যুক্তি 
ও প্রচলনের উপর অগ্রাধিকার দেই ইবাদতের মধ্যে কম বেশ নতুন 
কোনো নিয়মই আমরা মানি না বা মানতে পারি না রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের বাইরে গেলেই বিদ‘আতে লিপ্ত 
হওয়ার আশংকা সর্বদা আমাদের মনে কাজ করে। আল্লাহ যেন 
আমাদেরকে এই আদর্শের অবিচল রাখেন ৷ সবাইকে সুন্নাহ বোঝার 
তওফিক দান করেন। হুবহু সুন্নাতের উপর থাকা, বিদ‘আতকে 
সম্পূর্ণরুপে পরিহার করার তওফিকই তার কাছে আমাদের কাম্য । 
আমীন। 


POOP POOPOS 


\০০ 


খতমে শিফা 


‘শিফা’ শব্দের আরবী মূল শব্দ ‘4%’ যার অর্থ রোগমুক্ত করা 
বা রোগ নিরাময় । এভাবে ‘খতমে শিফা’ অর্থ: রোগ নিরাময় করার 
খতম ৷ কেউ অসুস্থ হলে তার রোগমুক্তির আশায় এই খতম পড়ানো 
হয়। আমাদের দেশে প্রচলিত একটি বইয়ে এই খতমটি যেভাবে 
তুলে ধরা হয়েছে : 


“খতমে শিফা 
এ৷ ১ এ। 3 (লা ইলাহা ইল্লাল্লাহ্‌) 


এই পবিত্র কালেমা একলক্ষ পঁচিশ হাজার বার পাঠ 
করাকে “খতমে শিফা” বলে। একে খতমে তাহলীলও 
বলা হয়। এই খতম পাঠ করিয়া এর সোয়াব মৃত 
লোকের রূহের উদ্দেশ্যে বখশিশ করিয়া দিলে নিশ্চয় 
আল্লাহ তা'আলা এর উসিলায় তাহাকে মাফ করিয়া 
দিবেন ও বেহেশত দান করবেন যদি কোনো ব্যক্তি 
কোনো কঠিন বিপদের সম্মুখীন হয় অথবা কোনো 
কঠিন রোগে আক্রান্ত হইয়া দীর্ঘদিন ভুগিতে থাকে, 
তবে উক্ত কালাম তাহার নিকট বসিয়া সশব্দে পাঠ 
করিতে থাকিবে, যেন সেই রোগী উহা শুনিতে পায়। 


\০৭ 


আল্লাহর ফযলে খতম শেষ হইবার পূর্বেই ইহার 
আশ্চর্য ফল বুঝিতে পারা যায়। কোনো মুমুর্যু লোকের 
নিকট বসে এই খতম পাঠ করলে তাহার রোগ যন্ত্রনা 
লাঘব হয় এবং পরমায়ু শেষ হইয়া থাকিলে আছানির 
সহিত মৃত্যু হয়। এই খতম একজনে পাঠ করাই ভাল, 
তবে জরুরী প্রয়োজনে ১০/১৫ জন একত্র বসিয়া 
একদিনেও খতম করা চলে।”” 


ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ৷ ওহি নির্ভর কথার 
উপর নিজ থেকে কিছু বলার কি দুঃসাহসিকতা!! 


রোগ আল্লাহ দেন এবং তিনিই মানুষকে রোগমুক্ত করেন। 
কারো রোগ দেখা দিলে রোগীর নিজের কী করণীয় এবং তার 
বেলায় অন্যদের কী করণীয় সবই বলে গেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ৷ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাঝে ‘খতমে 
শিফা’ নামের কিছু নেই। 


% মোকছুদুল মো’মিনীন বা বেহেণ্তের পুঞ্জী, আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ 
নাজমুল হক, পঞ্চদশ খ-, ১৭৮ পৃষ্ঠা। সাদনান পাবলিকেশন ৷ 


১০১ 


আমরা কি চিকিৎসা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদের প্রশ্নের উত্তরে বলেন: 
sls 28 2133 4 coy JL ols a2 pl J29 5° DOB bls 
eS ঠ 2 cll EEL sl১ sl (820% ) ll ~l >|, 


sll 2b cil LS Sl Ui ASN > S92 
(ord 2, 


“তোমরা চিকিৎসা গ্রহণ কর। কেননা মহান আল্লাহ 
তা'আলা এমন কোনো রোগ দেননি যার গুষধ দেননি, 
একমাত্র মৃত্যু ব্যতীত ।”” 


আরেকটি হাদীসে এরশাদ করেন: 
fz 58 Sb lp sll sly3 rol Bb sl93 sls HO 
assldl Sloly 52 53 So দে ) 


(eAvN:03) 


? আৰু দাউদ, সুনান, চিকিৎসা অধ্যায়, ব্যক্তির চিকিৎসা গ্রহণ অনুচ্ছেদ, নং: 
৩৮৫৭, তিরমিযী, সুনান, চিকিৎসা অধ্যায়, ওষধ ও তার প্রতি উৎসাহিত করা 


অনুচ্ছেদ, নং: ২০৩৮ । 


“প্রত্যেক রোগের ওঁষধ রয়েছে। অতঃপর যখন ওষধ 
রোগের সাথে ঠিকমত পড়ে আল্লাহর ইচ্ছায় ভাল 


হ্য়” 


-___শঅভাবে_লনবী_ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা 
গ্রহণের আরো অনেক হাদীস রয়েছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বিভিন্ন ধরণের চিকিৎসা গ্রহণ করেছেন হাদীসের পাতা 
খুললেই চিকিৎসা গ্রহণের ঘটনা পাওয়া যায় ৷ মুহাদ্দিসীনে কেরামের 
অনেকে তাদের কিতাবে ‘চিকিৎসা অধ্যায়’ নামে পৃথক অধ্যায় রচনা 
করেছেন তবে মুমিন ব্যক্তি চিকিৎসাকে শুধুমাত্র মাধ্যম হিসেবেই 
গ্রহণ করেন। তার বিশ্বাস, রোগ নিবারণের মালিক একমাত্র আল্লাহ্‌ 
তা‘আলা।| তবে আল্লাহ অমুক গুঁষধ অমুক রোগের জন্য দিয়েছেন 
বলে গবেষণার মাধ্যমে এ বিষয়ের পণ্ডিতগণ জানতে পেরেছেন। 
তাই গুষধ ব্যবহার মূলত আল্লাহর নির্দেশ বলেই আমরা হাদীসের 
আলোকে জানতে পারি বিধায় মুমিন ওঁষধ ব্যবহার করেন। এতে 
তিনি নবীর সুন্নাত পালন করেন৷ তাই মুমিন ওঁষধ ব্যবহার করলেও 
আল্লাহকে ভুলেন না। ওঁষধ যেন ঠিকমত কাজ করে তার জন্য তিনি 
সকাতরে আল্লাহর কাছে প্রার্থনা করেন । ওঁষধ তাকে আল্লাহর স্মরণ 


% সহীহ মুসলিম, প্রত্যেক রোগের গুঁষধ রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব 
অনুচ্ছেদ, নং: ৫৮৭১ । 


\০৭ 


থেকে গাফেল করে না। বরং আল্লাহ এই ওুষধের মাঝে রোগের 
শিফা রেখেছেন বলে সে ওষধ ব্যবহার করে আরো বেশি আল্লাহর 
শুকরিয়া জ্ঞাপন করতঃ আল্লাহর দিকে মনোনিবেশ করে। এ হলো 
একজন মুমিন অসুস্থ হলে তার নিজের কাজ । 


অপরদিকে এক মুমিন আরেক মুমিনের ভাই বলে কুরআন ও 
হাদীসে ঘোষণা করা হয়েছে। তাই একজন মুমিন অসুস্থ হয়ে বিপদে 
পড়লে অপর মুমিনের অনেক দায়িত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সব মুমিনকে একই ব্যক্তির সাথে তুলনা 
করেছেন একজন মানুষের একটি অঙ্গে ব্যথা হলে তার সমস্ত শরীর 
যেমন কষ্ট অনূভব করে তদ্রপ একজন মুমিন ব্যথিত হলে প্রতিটি 
মুমিন তার ব্যথায় ব্যথিত হওয়া ঈমানের আলামত বলে আমাদেরকে 
বুঝিয়েছেন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 


al Po bs; AL 2S BS os Hl Fa 
AS Hl tl Bs A FUSS pas 2 Sil 13) 


A, ৮৩, hl ls oh Ce দে) 


(৭৮০) ~~ 


আন্তরিকতার দিক দিয়ে একটি দেহের মত ৷ তাদের 


Te 


দেহের একটি অংশ আক্রান্ত হলে, তার সমগ্র অঙ্গ 
ব্যথা, যন্ত্রনা ও অনিদ্রায় আক্রান্ত হয় ।”** 


এই হাদীস থেকেই কোনো মুমিন অসুস্থ হলে আরেক মুমিনের 
কি করণীয়, তার কতটুকু দায়িত্ব উপলব্ধি করা যায়। তথাপি এ 
হাদীস ছাড়া আরো অনেক হাদীসে নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম মুমিনের অনেক করণীয় স্পষ্টভাবে বলে দিয়েছেন। 
একজন অসুস্থ মুমিনের আরেক মুমিনের উপর তাকে দেখতে 
যাওয়াকে অধিকার সাব্যস্ত করেছেন। 


নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


SAMI TG GIS Sn BF ss 


2b Fo দেল) K a5 S5৬ Er as ESA 3) se 


(eVVA: 0B) il & ~~ Celta 


“এক মুসলিমের অপর মুসলিমের উপর ছয়টি প্রাপ্য 
রয়েছে বলা হলো: হে আল্লাহর রাসূল: সেগুলো কী? 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ....আর 


% সহীহ মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলাহ, মুমিনদের প্রতি দয়া, মমতা 
সহযোগিতা পরিচ্ছেদ, নং: ৬৭৫১, সহীহুল বুখারী, কিতাবুল আদব, পরিচ্ছেদ: 
মানুষ ও চতুষ্পদ জন্তুর উপর দয়া করা, নং:৫৬৬৫ 


\৭) 


যখন সে অসুস্থ হয় তাকে দেখতে যাও, আর যখন সে 
মারা যায় তার জানাযায় অংশ নাও” 


রোগীকে দেখতে যাওয়া বা তার সেবার ফযিলতে 
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(err ST LANDS Slr danse 

3s Lb Nl Lally sl SES le চেল) 

(Av :05) 22 Al 

“যে ব্যক্তি রোগীকে দেখতে যায় ফিরে আসার পূর্ব 
পর্যন্ত সে জান্নাতের ফলের মাঝে থাকে ৷” 


এভাবে রোগী দেখতে যাওয়া, তাঁর সেবা করা, এর ফযিলত 
সংক্রান্ত বিভিন্ন হাদীস বর্ণিত হয়েছে। দেখতে গিয়ে কী পড়বে 
এতেও নবীর সুন্নাত রয়েছে হাদীসে রয়েছে: 


% সহীহ মুসলিম, মুসলিমের উপর অপর মুসলিমের হক্ক পরিচ্ছেদ, নং:৫৭৭৮। 
% সহীহ মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলাহ, রোগী দেখতে যাওয়ার মর্যাদা 
পরিচ্ছেদ, নং: ৬৭১৭ 


NAS. 


2 02 & I> 3 Ss dl jo dl Of" 
2b sol ০)" "al Ae Jinx xb YY": J 
(orra:ed) el) Sil oD 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির 
কাছে তার রোগ দেখতে গেলেন। গিয়ে বললেন: 
কোনো অসুবিধা নেই, (ভাল হয়ে যাবে) পবিত্র হবে 
(রোগ গোনাহের কাফফারা হয়ে গোনাহ থেকে পবিত্র 
করবে) ইন-শা-আল্লাহ ৷” 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দিক নির্দেশনা 
থাকতে এগুলো বাদ দিয়ে, বা এগুলো রেখে নতুন কিছু সংযোজন 
করে ‘খতমে শিফা’ নামে খতম বের করা হয়েছে যার কোনো ভিত্তি 
নেই । এর ফযিলতে যা বলা হয়েছে সবই মনগড়া । এই খতম রোগ 
নিবারণের খতম হলে আর অন্য কিছুর কি দরকার ছিল? রোগের 
অর্থ উপার্জনের মাধ্যম বানানোর কি প্রয়োজন ছিল। অসুস্থ ব্যক্তি 
অজ্ঞতার কারণে না বুঝলে তাকে সঠিক বিষয় বোঝানোই ছিল 
একজন আলেমের দায়িত্ব । তাকে দীনের দাওয়াত দেওয়ার এটি 


% সহীহুল বুখারী, ইসলামে নবুওয়াতের আলামত পরিচ্ছেদ, নং: ৫৩৩৮ । 


Mi) 


ছিল একটি সুবর্ণ সুযোগ ৷ তাকে দীনের সঠিক একটি শিক্ষাদান 
আমার মৃত্যুর পরও কাজে আসতো এই দায়িত্ব আদায় না করে 
বরং তার অজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধারের চিন্তা করা 
কতটুকু অমানবিক কাজ তা ভেবে দেখা প্রয়োজন ৷ এই অমানবিক 
কাজকেই তার থেকে কিছু অর্থ উদ্ধারের সুবর্ণ সুযোগ পাওয়া গেছে 
বলে মনে করা হয়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই যে, একজন 
অসুস্থ মানুষ মানেই সে যে কোনো দিক থেকে বিপদগ্রস্ত। এই 
বিপদে আমাকে আমার সামর্থানুযায়ী তার সাহায্যে এগিয়ে আসা 
প্রয়োজন ছিল। আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদের এই শিক্ষাই দিয়ে গেলেন । আমরা রাসূলের এই শিক্ষাতো 
গ্রহণ করছিই না, উপরন্তু বিপদগ্রস্ত ব্যক্তিকে আরো বিপদ ও 
ঝামেলায় ফেলছি তাকে সাহায্য না করে খতমের বাহানায় তার 
থেকেই আর্থিক সাহায্য নিচ্ছি। আল্লাহ আমাকে এবং সবাইকে 
হেদায়াত দান করুন সাহায্য গ্রহণ না করে সাহায্য করার তওফিক 
ও মানসিকতা দান করুন৷ আমীন। 


উল্লেখ্য যে, ‘খতমে শিফা’ নামের খতমের বর্ণিত পদ্ধতি ছাড়া 
অন্য পদ্ধতিও বলা হয়ে থাকে যেমন, ‘ইয়া সালামু’ নির্দিষ্ট সংখ্যায় 
পড়া । এর কোনো ভিত্তি নেই । টাকার পরিমাণে ছোট দো'আ, বড় 
দো'আ, কম সংখ্যা, বেশি সংখ্যা নির্ধারিত হয়ে থাকে । অনেক সময় 


bd 


পড়ার মাঝে কম বেশ করা আয়োজকের তদারিকের উপর নির্ভর 
করে। আল্লাহ আমাদেরকে এসব থেকে দূরে রাখুন। আমীন 


POOH G 


খতমে তাহলীল 


খতমে তাহলীল বা " এ৷ ৷ এ। 3 " (লা ইলাহা ইল্লাল্লাহ) এর 
খতম । খতমে শিফার সাথেই তা পড়ার নিয়ম ও এর ফযিলতের 
কথা উল্লেখ করা হয়েছে। এ সবকিছুই মনগড়া, বানোয়াট ও 


তাও | 


এই কালিমাটি হচ্ছে ইসলামে মূল । রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ২৩ বছরের পুরো জীবনটাই এই কালেমার তাৎপর্য 
বুঝানো এবং এর তাৎপর্যের উপর সাহাবিদেরকে উঠানোর পিছনে 
ব্যয় করেছেন। সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, তারা প্রথমে ঈমান 
অতঃপর কুরআন শিক্ষা করেছেন।” হাদীসে এই কালেমার যিকরকে 
সর্বোত্তম যিকর বলা হয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু 
‘আনহু থেকে বর্ণিত : 


“আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি: সর্বশ্রেষ্ট যিকর ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং 
সর্বশ্রেষ্ট দো‘আ ‘আলহামদুলিল্লাহ”। 


% ইবনে মাজাহ, হাদীস সহীহ, ঈমান অধ্যায়, ঈমানে একটি অনুচ্ছেদ, নং: ৬১। 
*” তিরমিযী, সুনান, হাদীস হাসান, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর 


SES 


কখনো সাহাবিদেরকে খতম নামের এসব কোনো কথা 
বলেননি বা শিক্ষা দেন নি। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের শিক্ষার ভিত্তিতে সাহাবায়ে কেরাম তাদের 
জীবনে ঈমানের পিছনে অনেক মেহনত করে এই 
কালেমার তাৎপর্য তাদের অন্তরে বসালেও কখনোই 
তাদের থেকে এমন ধরণের কোনো শিক্ষা বা কথাবার্তা 
পাওয়া যায় না, এমনকি কল্যাণের সাক্ষ্যপ্রাপ্ত বা 
খাইরুল ক্রুনের কোনো যুগেই এসবের কোনো 
অস্তিত্ব বিদ্যমান নেই । অন্য মানুষ এই কালেমার খতম 
করে মৃত ব্যক্তিকে জান্নাতে বা স্বর্গে পাঠিয়ে দেওয়ার 
ধারণা মূলত বিধর্মী, ব্ৰাহ্মণী, পুরোহিতবাদি শিক্ষা 
ইসলামের শিক্ষা যার সম্পূর্ণ বিপরীত ৷ হিন্দুত্ববাদের 
হাওয়ায় কোনো অজ্ঞ সুফি সাধক থেকে এই খতমের 
সুচনা হওয়া অসম্ভবের কিছু নয়। আমাদের দেশের 
হিন্দু সমাজে এর বাস্তবতা পাওয়া যায় । আল্লাহই ভাল 
জানেন তিনি আমাদেরকে এসব বুঝে এগুলোর খগ্পর 


দো'আ অধ্যায়, মুসলিমের দো'আ গৃহীত অনুচ্ছেদ, নং: ৩৩৮৩, সহীহ ইবনে 
হিব্বান, আযকার অধ্যায়, নং:৮৪৬, সহীহু কুনুযিস্-সুন্নাতিন্‌-নাবাবিয়্যাহ, 
আল্লাহর যিকর অনুচ্ছেদ, ১/৯। 


১৭১ 


থেকে নিরাপদ রাখুন। কালিমার সঠিক মর্ম বুঝে 
আমল করা এবং এর দাওয়াত দেওয়ার তওফিক দান 
করুন । আমীন 


\AA 


খতমে তাসমিয়া 


‘তাসমিয়া’ শব্দের মূল অর্থ নামকরণ করা ৷ মুসলিম ব্যক্তি যে 
কোনো কাজ আল্লাহর নাম নিয়েই শুরু করেন, তাই আল্লাহর নাম 
নেওয়া বা বিসমিল্লাহ বলার ক্ষেত্রেও শব্দটি প্রয়োগ হয়। এভাবে 
‘খতমে তাসমিয়া’ বিসমিল্লাহ এর খতমকে বুঝানো হয়ে থাকে। 
মাধ্যমে এই খতম করতে হয়। এই খতমের বিবরণে লেখা হয়েছে: 


“এই পাক কালাম একলক্ষ পঁচিশ হাজার বার পাঠ 
করাকে “খতমে তাসমিয়া” বলে। কোনো কঠিন বিপদ 
হতে রক্ষা পাওয়ার জন্য অথবা কোনো মনোবাসনা পূর্ণ 
হওয়ার জন্য এই খতম অত্যন্ত ফলপ্রদ । অনেক লোক 
একত্রিত হয়ে একই বৈঠকে এই খতম পাঠ করিয়া 
নিশ্চয় তাহাকে সেই বিপদ হইতে রক্ষা করেন বা 
তাহার বাসনা পূর্ণ করেন”! 


1০ মোকছুদুল মো’মিনীন বা বেহেণ্তের পুঞ্জী, আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ 
নাজমুল হক, পঞ্চদশ খণ্ড, ১৭৮ পৃষ্ঠা। সাদনান পাবলিকেশন । 


\৭৭ 


যে কোনো কাজ আল্লাহর নামে শুরু করা ইসলামের মৌলিক 
শিক্ষার অন্যতম৷ “পড় তোমার রাবব্‌ এর নামে যিনি তোমাকে সৃষ্টি 
করেছেন”'ণ' বলে ওহির সুচনাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে এই শিক্ষা দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর জীবনের সকল ক্ষেত্রে এই শিক্ষার বাস্তবায়ন 
করেছেন । ‘বিসমিল্লাহ’ ব্যবহারের মাধ্যমে এর বাস্তব প্রয়োগের সাথে 
সাথে সাহাবায়ে কেরামদেরকেও এর নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে 
কেরাম তাদের জীবনের সর্বক্ষেত্রে এই শিক্ষার বাস্তবায়ন 
ঘটিয়েছেন এছাড়া ‘বিসমিল্লাহ’ বলে রোগের ঝাড় ফুঁকের আমলও 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। সাহাবী 
উসমান ইবন আবিল ‘আস আস-সাক্কাফী একদা রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে তাঁর শরীরের একটি ব্যথার অভিযোগ 
করলেন ইসলাম গ্রহণের পর থেকেই তিনি তাঁর শরীরে এই ব্যথা 
অনুভব করছেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 
আরয করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
বললেন: 


G35 Al els B39 dae cr SS de Sas co) 
Ol lb A S53, Bb 30d lp Em 


"" সরা আলাক্ক, আয়াত: ১। 


Nl ee do 2 23 Sel PU ee 2-০ ) 
(oAW:0B) sll on 


“তোমার শরীরের যে জায়গায় ব্যথা রয়েছে সেখানে 
হাত রাখ এবং তিনবার ‘4 ৮-৮’ বল । আরো সাতবার 
বল: 


“533৬5 ১৮1৬ 5 ৬০ 55385 40৬ ১ (আমি যে 
ব্যথা অনুভব করছি এবং যে ভয় পাচ্ছি তা থেকে 
আল্লাহ ও তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি)”'% 


এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন 
থেকে ‘বিসমিল্লাহ’ এর শিক্ষা। সাহাবা, খাইরুল করুন সবার 
জীবনেও এই একই শিক্ষা দেখতে পাবেন। এর বাইরে খতম নামে 
যা কিছু বলা হয়ে থাকে তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন । নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবিদের জীবনে এই তাসমিয়া 
খতমের কোনো দৃষ্টান্ত নেই, কল্যাণের সাক্ষ্যপ্রাপ্ত কোনো যুগেই এর 
কোনো নজীর নেই। এ সবকিছু তাদের যুগের অনেক পরের 
উদ্ভাবন । এছাড়া এই খতমের ফযিলতে যা কিছু বলা হয় সবই 


02 সহীহ মুসলিম, সালাম অধ্যায়, ব্যথায় আক্রান্ত স্থানে দো‘আর সহিত হাত রাখা 
মুস্তাহাব পরিচ্ছেদ, নং:৫৮৬৭। 


১১) 


মনগড়া বানানো । আল্লাহ আমাদেরকে এ সমস্ত মনগড়া কর্ম থেকে 
রক্ষা করুন । ‘বিসমিল্লাহ’ এর মৌলিক শিক্ষায় আমাদের জীবন 
গড়ার তওফিক দান করুন । আমীন। 


BEDE 


১১ 


খতমে খাজেগান 


ফার্সি শব্দ ‘খাজা’ যার বহুবচন “খাজেগাঁ'। খতমের নাম 
থেকেই তা যে অনারব কোনো সুফি থেকে আবিষ্কৃত তা সহজেই 
অনুমেয় । এই নামকরণের কারণে বলা হয়, “পীর-পীরানগণের উপর 
দো'আ করা হয় বলিয়া এই খতমের নাম খাজেগান বা পীরান'* 
রাখা হইয়াছে” । 


খতমের নিয়মে লিখা হয়েছে:'* 
>. সূরা ফাতেহা ৭০ বার। 
২. দুরূদ শরীফ ১০০ বার। 
৩. সূরা ‘আলাম নাশরাহ লাকা’ ৭০ বার । 
8. সূরা ইখলাস ১০০০ বার । 
৫. পুনরায় সূরা ফাতেহা ৭ বার। 


৬. পুনরায় দুরূদ শরীফ ১০০ বার। 


"05 নেয়ামুল কুরআন, মৌলবী শামছুল হুদা, রহমানিয়া লাইব্রেরী, একাদশ 
সংস্করণ, পৃষ্ঠা: ২০০। 
10 প্রাগুক্ত, পৃষ্ঠা:১৯৯। 


DAS 


৭. নিম্নক্ত দো‘আ ১০০ বার: 


"27° b Mais He lpm Lf 0 F UL IS". 
(হে আল্লাহ নেন্কারগণের সরদারের (নবী সা.) সম্মানার্থে আমার 
প্রত্যেক কঠিন কাজ সহজ করিয়া দাও, হে ক্ষমাশীল, তোমার দয়ায় 
সহজ করিয়া দাও । 


৮. ১৮৬৪৯৬১ (হে প্ৰয়োজন পূর্ণকারী) ১০০ বার । 
৩৬৫৷ ৬% ৬ (হে বৃহৎ কাজ সমাধানকারী) ১০০ বার। 
৩4৷ 51১৬ (হে বিপদ প্রতিরোধকারী) ১০০ বার । 
৩:০) -এ£৬ (হে প্ৰাৰ্থনা কবুলকারী) ১০০ বার । 
৩৮১এ৷ 51, ৬ (হে মৰ্যাদা বৰ্ধনকারী) ১০০ বার । 
৩১৪4১৷ J১৮ ৬ (হে বিপদ দূরকারী) ১০০ বার 


3১০ $1 ৩৯৪ ৬ (হে সাহায্যকারী আমায় সাহায্য ও মদদ কর) 
১০০ বার। 


৩:2) | ৬৷, এ &| (নিশ্চয় আমরা আল্লাহর এবং তার নিকটই 
আমরা ফিরে যাব) ১০০ বার । 


\Nt 


SLE 2 5 Sl bu S51) 4) (তুমি ছাড়া অন্য কোনো 
উপাস্য নেই । তুমি পবিত্র । নিশ্চয় আমি গোনাহ্গার) ১০০ বার । 


৯. সর্বশেষ দুরূদ একশত বার। 


এই খতমের এই পদ্ধতি লিখিত হলেও যে যার মত সময়ের 
এদিক সেদিক যোগ বিয়োগ করে বানিয়ে খতম করেন। 
খতমকারীদের ভাষায় সটকার্ট খতম বা লং খতম ৷ বানানো জিনিস 
একেকজন একেক রকম বানাবেন এটাই স্বাভাবিক ৷ 

এই খতমের ৭ নাম্বারে উল্লেখিত দো‘আটি আপত্তিকর । 
আপত্তির কারণ ও পর্যায় একটু পরেই আলোচনা করছি 
ইনশাআল্লাহ । এ ছাড়া বাকী অনেকটি যেমন সুরা, দুরূদ মানসুস, 
যার নির্দিষ্ট ফযিলত রয়েছে। কিছু বাক্য যেগুলোতে আল্লাহকে 
সম্বোধন করা হয়েছে এই বাক্যগুলো দ্বারা আল্লাহকে ডাকা এবং 
নিজের প্রয়োজন প্রার্থনা করা যাবে। ওযিফা হিসেবে তা পাঠ বা 
এতে ছওয়াব আছে মনে করা যাবে না, কেননা ছওয়াবের বিষয়টি 
সম্পূর্ণ তাওক্কীফি বা ওহি নির্ভর । এর বাইরে খতমের যে ধারা 
উল্লেখ করা হয়েছে এবং এর নির্দিষ্ট যে ফযিলত বলা হয় তা সম্পূর্ণ 
ভিত্তিহীন । মানসুস বা রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত আমলগুলো 


তিনি যেভাবে করেছেন সেভাবেই করতে হবে এবং তিনি যে 
ফযিলত বলেছেন বিশ্বাসের ক্ষেত্রে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে 
হবে। আমলের ক্ষেত্রে এর বাইরে কিছু বলার কারো কোনো 
অধিকার নেই । 

এই খতমের ফযিলতে বলা হয়ে থাকে, কঠিন পীড়া ও 
বিপদাপদ হতে উদ্ধার লাভের জন্য ও প্রত্যেক প্রকার মনের বাসনা, 
পরীক্ষা পাস ও চাকরী লাভ করিবার জন্য এই খতমটি অদ্বিতীয় ৷*% 

এ সবকথাই ভিত্তিহীন ও মনগড়া । এগুলো হচ্ছে বিভিন্ন 
দো'আ বা ইবাদত ৷ এর ফযিলত একমাত্র তিনি বলতে পারেন যিনি 
এগুলো দিয়েছেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যে আমল যেভাবে করলে যে ফযিলত বলেছেন তা 
সেভাবে করেই উক্ত ফযিলতের আশা করতে হবে। রাসূল কর্তৃক 
প্রদানকৃত রূপকে পরিবর্তন করা এবং সাথে সাথে নতুন ফযিলতের 
বুলি আওড়ানোর অধিকার কাউকে তিনি দেননি । আর এগুলো হচ্ছে 
ধৰ্মীয় বিষয় ৷ ধর্মীয় বিষয়ে অভিজ্ঞতার কথা বলা অনর্থক । 

৭ নং দো'আটি আপত্তিকর হওয়ার কারণ হলো, অন্যের 
মর্যাদার দোহাই দিয়ে পার পাওয়ার ধারণা মূলত মুশরিকদের । ঈসা 
আলাইহিস সালামের মর্যাদার দোহাই দিয়ে পার পাওয়া খ্রিস্টবাদী 


"৫ প্ৰাপ্তক্ত 


1৭) 


ধারণা । উযাইর আলাইহিস সালামের দোহাই দিয়ে পার পাওয়ার 
আশা ইয়াহুদীবাদী ধারণা। ফেরেণ্ডাগণ আল্লাহর মেয়ে হওয়ার 
ধারণায় তাদের মর্যাদার দোহাই দিয়ে পার হওয়ার ধারণা মন্ধার 
মুশরিকরা লালন করত কুরআন করীমে এসবের বিবরণ ও তা 
প্রত্যাখ্যান করা হয়েছে। এভাবে বিভিন্ন জাতি আল্লাহতে বিশ্বাসী 
হওয়া সত্বেও শির্কে লিপ্ত হয়। ইসলাম এর মূলোৎপাটন করেছে। 
আল্লাহর বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো 
পদ্ধতিতে পালনের মাধ্যমে একমাত্র আল্লাহরই দয়ায় পার পাওয়া 
যাবে বলে শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উম্মতকে আজীবন এই শিক্ষাই দিয়ে গেছেন। কুরআন ও হাদীসের 
সাথে সম্পৃক্ততা বাড়িয়ে দিলেই বিষয়টি সবার কাছে ফুটে উঠবে। 
কুরআন বা হাদীসে বর্ণিত দো‘আগুলো এবং দো'আর শিক্ষা থেকেও 
থেকে বান্দার শাহরগের চেয়েও অধিক নিকটে বলে ঘোষণা 


দিয়েছেন। '“ তাই আল্লাহর কাছে কিছু চাইতে কোনো ব্যক্তি মিডিয়া 


** সা ক্কাফ, আয়াত: ১৬ । 

এটি গ্রন্থকারের মত। আর এটা সত্য যে আল্লাহ তা'আলা স্বয়ং আরশের উপর 
থাকা সত্বেও জ্ঞানের দিক থেকে আমাদের সাথেই রয়েছেন। তবে বিশুদ্ধ 
তাফসীর মতে আলোচ্য আয়াতে ‘আমরা’ বলে ফিরিশতাদের বুঝানো হয়েছে। 
[সম্পাদক] 


DA 


বা ব্যক্তির মর্যাদা মিডিয়া বানানোর প্রয়োজন ইসলাম বোধ করে না। 
আর এটাই ছিল সালাফে সালিহিনের আক্কীদা । ইমাম আবু হানিফা 
রাহ. বলেন: 
plas os50l eal a NL al os of oS 2)" 
e SECO EET HE 
(>) BS AUS lsd Ah. 
“কারো জন্য উচিত নয় আল্লাহর কাছে তারই মাধ্যম 
অনুমোদন ও নির্দেশিত হওয়ার দলীল আল্লাহর বাণী: 
“আর আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে, অতএব 
তোমরা তাকে এগুলোর মাধ্যমে ডাকো” |”* 
‘তারই মাধ্যমে’ দো'আর ব্যখ্যায় আল্লামা শামী লিখেন: 
"Cally Sos S15 SIC NLA". 


'0 আল্লামা আলাউদ্দীন আল-হাসকাফী, আদ্দুররুল-মুখতার, অবৈধ বৈধ অধ্যায়, 
বেচাকেনা অনুচ্ছেদ । 

ডঃ: আব্দুর রহমান আল-খুমাইছ, ই‘তিক্কাদুল আয়িম্মাতিল আরবা'আহ, আক্কীদাতুল 
ইমাম আবু হানিফা ৷ পৃষ্ঠা:৩ ৷ শামসুদ্দীন আফগানী (১৩৭২-১৪২০ হি.), জুহুদুল 
আক্কায়িদ বাতিল করতে হানাফী আলেমদের প্রচেষ্টা), ১/৩১, ২/১১২৪। 


\VA 


অর্থাৎ আল্লাহর সত্বা, তার গুণাবলী এবং তার নামের মর্যাদার 
ওসিলাতেই কেবল দো‘আ করা যাবে। 
ফিব্কুহে হানাফীতে আবু হানিফা রাহ. মাযহাব উল্লেখে বলা 
হয়েছে: 
34 91 CSU Bosh My G4) B55 (5)" 
“JS BE bs FSD > NSN cl 
“এবং বলা মাকরূহ, তোমার রাসূলগণ, নবীগণ ও 
ওলীগণের অধিকারে অথবা বাইতুল্লাহর অধিকারে 
কেননা আল্লাহর উপর মাখলুকের কোনো অধিকার 
নেই ৷”:% 
আহলুস-সুন্নাহ ওয়াল জামা‘আত, বিশেষ করে ইমাম আবু 
হানিফা (রাহ.) ও তার দুই বিশিষ্ট ছাত্র ইমাম আবু ইউসুফ (রাহ) 
এবং ইমাম মুহাম্মদ (রাহ.) এর আক্কীদা বর্ণনায় হানাফী মাযহাবের 


"৫৪ ভল্লেখ্য যে, আমাদের পূর্বসূরীগণ ‘মাকরূহ’ শব্দ বলে হারাম বোঝাতেন। 
[সম্পাদক] 

109 আআদ্দুররুল মুখতার, প্রাগুক্ত, জুহুদুল উলামায়িল হানাফিয়্যাহ ফি ইব্তালি 
আক্কায়িদিল ক্কুবুরিয়্যাহ, ১/৭, ২/১১২৬ । 

1 হানাফী বিশিষ্ট ফক্ধীহ আবু জাফর আহমদ ইবন মুহাম্মদ সালামাহ আত্বাহাবী । 
বলা হয়, মিশরে ফিব্কুহে হানাফীর নেতৃত্ব তাঁর কাছে এসে শেষ হয়েছে তিনি 


\৭ 


‘আল-আক্কীদাতুত্বাহাবীয়্যাহ’ এর ব্যাখ্যা গ্রন্থে আল্লামা আবুল-ইয 
আল-হানাফী'"' লিখেন; 


98 0 22 iets Ul G2) ley Lisi pl UE" 
49 lays BUS G4 51 0 34 AUT Fl 
Lis 2155 Gx DS 545 eA A old ol 


প্রথমে ফিব্কুহে শাফি অর্জন করেন । পরবর্তীতে ফিব্কুহি হানাফী গ্রহণ এবং এতে 
নেতৃত্বের স্থান অধিকার করেন জন্ম: ২৩৯, ওফাত: ৩২১ হিজরী, ৮৫৩-৯৩৩ 
ঈসায়ী । (আল-আ‘লাম ১/২০৬) তার রচিত বিভিন্ন গ্রন্থ যা ‘আরব ‘আজম 
সবখানে প্রসিদ্ধ । তাঁর লিখিত আক্বীদার কিতাব ‘আল-আক্রীদাতুত্বাহাবীয়াহ’ 
আরব ‘আজম সবখানে প্রসিদ্ধ ও পাঠ্য ভুক্ত । অনেকেই তর এ 
কিতাবের শরাহ বা ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন। তিনি তার এ কিতাব ইমাম আবু 
হানিফা (রাহ.) ও সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ (রাহ.) এর 
আক্বীদা বর্ণনা করতে লিখেছেন বলে কিতাবের শুরুতেই নিজে উল্লেখ 
করেছেন। তার বক্তব্যটি এরূপ: 
"2 al ix B: DU Cai pr SLL Ll Hl iis I SS ln 
In 2 dls Bh SLB onl) 2 Pi ip By BSI 2 
8 07229 ol dol or 3a ey OE tle dhl I) Sl) 
\-\ dais cdo onda) Said). oid 


শা আলী ইবন আলী ইবন মুহাম্মদ ইবন আবীল-‘ইয। ইবনু আবীল ‘ইয নামে 
প্রসিদ্ধ । দামেশ্কের বিশিষ্ট হানাফী ফক্কীহ। জন্ম: ৭৩১, ওফাত: ৭৯২হিজরী, 
১৩৩১-১৩৯০ ঈসায়ী । (আল-আ'‘লাম ৪/৩১৩) 


\Ae: 


as DUG jr ols hl 0) 2 
“is rl 


“আবু হানীফা এবং তার দুই সঙ্গী (ইমাম আবু ইউসুফ 
ও মুহাম্মদ) রাদিয়াল্লাহু আনহুম বলেন: দো‘আকারীর 
প্রার্থনা করছি, অথবা তোমার নবী ও রাসূলগণের 
অধিকারে এবং বাইতুল হারামের অধিকারে এবং 
মাশ‘আরে হারামের*'* অধিকারে” এ জাতীয় আরো 
যা রয়েছে। এমনকি ইমাম আবু হানিফা ও মুহাম্মদ 


£2 মাশ'আরে হারাম অর্থ সম্মানী প্রতীক। বর্ণনার আলোকে কুরআনের 
মাশ'আরে হারাম বলতে মুযদালিফার মাঠ উদ্দেশ্য নিয়েছেন উলামায়ে কেরাম । 
কেউ কেউ শুধুমাত্র মুযদালিফার শেষ প্রান্তে অবস্থিত ছোট পাহাড়টি উদ্দেশ্য 
নিয়ে থাকেন দেখুন: সহীহুল বুখারী, হজ্জ অধ্যায়, অনুচ্ছেদ: যারা পরিবারের 
দুর্বল লোকদের রাতে পাঠিয়ে দেয় (মুযদালিফা থেকে মিনায়) অতঃপর তারা 
রাতে মুযদালিফায় অবস্থান করে এবং দো'আ করে..., নং: ১৫৯২, সহীহ 
মুসলিম, হজ্জ অধ্যায়, অনুচ্ছেদ: পরিবারের দুর্বল লোক মহিলা ও অন্যদেরকে 
দেওয়া এবং অন্যরা ফজরের সালাত আদায় পর্যন্ত মুযদালিফায় অবস্থান করে 
যিকরে লিপ্ত থাকা মুস্তাহাব, নং: ৩১৯০, আল্লামা আলুসী, রুহুল মা‘আনী, সুরা 
বাক্কারা, আয়াত:১৯৮, তাফসীর ইবনে কাসীর, সূরা বাক্কারা, আয়াত:১৯৮। 


\A) 


রাদিয়াল্লাহু আনহুমা মাকরূহ মনে করেন যে, লোকটি 
বলবে: “হে আল্লাহ, তোমার আরশের সম্মানিত 
আসনের দোহাই দিয়ে তোমার কাছে প্রার্থনা 
করছি” |” 


তিনি আরো লিখেন: 


SLSb IAL 5 38 Ss UN sg U4 DN) 
Sry aly 35 Sais UNG Sl sls SU May 
Al ON J Sb 52 al lin, bles 2b Dyas 
dl po gl i> S Spats Boral IF SA el 
S> S Ogg FE Sly Spe ra pd lang ale 
LS Ses fe Oph 23 ht FF Os Od SC 
AS JG lag ale Ml bo SS opty iD 
BLS GL ln Ss 2s U- as Dl go) 
2 DAL fps By CHL Ly BAL 5s Lio 
GHSLAL om Aljag clits 2) 2 Sos as AUS 
lz OS Yds alg DES jl dls is 


"9 স্থবনু আবীল ইয, শরহুল আক্কীদাতুত্তাহাবীয়্যাহ, শাফা‘আত প্রসঙ্গ, ১/১৫৪ 


\AS 


te 0 RS obs tg 5 Ol Ge gle SHY 
(vot dsldll:ies dob int Ts ) bl 


“এবং অনেক সময় দো'আ প্রার্থী বলে: ‘আপনার কাছে 
অমুকের যে সম্মান রয়েছে তার মাধ্যমে’ সে বলে 
‘আমরা আপনার নিকট আপনার নবী, রাসূল ও 
ওলীগণকে মাধ্যম গ্রহণ করছি’, এর দ্বারা লোকটির 
উদ্দেশ্য, অমুক আপনার নিকট মান, সম্মান ও মর্যাদার 
অধিকারী, তাই আপনি আমাদের দো'আ কবুল করুন । 
এটাও নিষিদ্ধ । কেননা যদি সাহাবায়ে কেরাম নবীজী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালে এ 
ধরণের মাধ্যম গ্রহণ করতেন তবে তাঁর মৃত্যুর পরও 
অবশ্যই নিতেন। অথচ তিনি সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম জীবিত থাকাকালে তারা তাঁর দো'আর 
মাধ্যম নিতেন । তারা তাঁর কাছে তাদের জন্য দো'আর 
প্রার্থনা করতেন। তারা তাঁর দো'আর উপর ঈমান 
রাখতেন, যেমন বৃষ্টি কামনা ইত্যাদির বেলায় । 
অতঃপর যখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
মারা গেলেন এবং তারা বৃষ্টি কামনার দো'আর জন্য 
বের হলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন : 


NAY 


‘হে আল্লাহ, যখন আমরা দুর্ভিক্ষের শিকার হতাম 
তোমার কাছে তোমার নবীর মাধ্যমে দো'আ করতাম, 
ফলে তুমি আমাদের বৃষ্টি দিতে । এখন আমরা তোমার 
কাছে আমাদের নবীর চাচা (আব্বাস) এর (দো'আর) 
মাধ্যম গ্রহণ করছি’'| এর অর্থ হলো, তিনি আল্লাহর 
কাছে যে দো'আ করেন, সুপারিশ করেন এবং প্রার্থনা 
করেন এর মাধ্যমে। তোমার কাছে তার শপথ এ 
উদ্দেশ্য নয়, অথবা আমরা তোমার কাছে প্রার্থনা 
করছি তার সম্মানের মাধ্যমে যা তোমার কাছে রয়েছে 
এটাও উদ্দেশ্য নয় । কেননা যদি এ ধরণের মাধ্যম ধরা 
উদ্দেশ্য হত তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সম্মান সর্বাধিক এবং আব্বাসের সম্মান থেকে 
বেশি ৷” 


কুরআন হাদীসের শিক্ষা অনুযায়ী এই ছিল আবু হানিফা রাহ. 


সহ সমস্ত আসলাফের আক্বীদা বা বিশ্বাস । সালফে সালিহিনের 
আক্বীদা, বিশ্বাস, আদর্শ থেকে দূরে সরে যাওয়ার ফলেই আজ 
আমাদের মাঝে এমন অনেক কিছু বিস্তার লাভ করেছে যা তাদের 


14 শরহুল আক্কীদাতুত্তাহাবীয়্যাহ, প্রাগুক্ত, জুহুদুল উলামায়িল হানাফিয়্যাহ ফি 


ইব্তালি আক্কায়িদিল কুবুরিয়্যাহ, ৩/১৫১২ 


\At 


মাঝে ছিল না। তাদের আদর্শ থেকে সরে যাওয়ার ফলেই আমরা 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত থেকে সরে গেছি। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিদের আর আমাদের 
আমলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তারতম্য সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ্‌ 
আমাদেরকে তাদের নমুনার উপর উঠার তওফিক দান করুন। 
সুন্নাতের বিপরীত যে কোনো ইবাদতের বেলায় জায়েয না-জায়েযের 
বাহাসে লিপ্ত না হয়ে চোখ বুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 
সুন্নাতকে সাহাবা ও সালফে সালেহিনের মত নেয়ার তওফিক দান 
করুন। হক্ক বোঝার জন্য প্রথমে আমার চক্ষু এবং আমাদের চক্ষু 
খোলে দিন । মুফতি ফয়জুল্লাহ রাহ. রচিত কবিতার দুটি পঙক্তি দিয়ে 
আলোচনাটি শেষ করছি পঙক্তিদ্বয় এই: 

dls 23> 5 Jy Al 1 Gly <3 AlTr > 

PY less cclb Jo lsslull cs 3c Ul 
“প্রচলিত এই খাজেগাঁর দো‘আও, ভালভাবে জেনে রাখ এগুলো 
সালাফ থেকে প্রমাণিত নয়, 
এগুলো ইবাদত নয়, ইবাদতের মত এগুলোর গুরুত্ব দেওয়া 
নিশ্চিত বিদ‘আত ৷” 


"5 মুফতি ফয়জুল্লাহ, পান্দে নামাহ খাকী, দো'আয়ে খাজেগাঁ অপ্রমাণিত, পৃষ্ঠা; 


৩৪। 


0800000 


খতমে জালালী 

আল্লাহর পবিত্র নামসমূহের মধ্যে তার মূল নাম ‘4ু॥"'। এই 
পবিত্র নাম বা ইসমে যাত নিয়ে তামাশার এক পদ্ধতির নাম খতমে 
জালালী ৷ প্রথমেই দো‘আ করি, যে অজ্ঞ ব্যক্তি এই খতম আবিষ্কার 
করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেন। খতমের পদ্ধতিটি 
দেখলেই সচেতন ব্যক্তি যিনি ইসলাম সম্পর্কে নূন্যতম ধারণা রাখেন 
তার কাছে এই খতমের খারাবী ধরা পড়বে। তবে যিনি ইলমের 
ধারক হওয়া সত্বেও দুনিয়ার লালসায় হাবুডুবু খাচ্ছেন, তিনি ধর্মের 
রক্ষা নয় বরং ধর্মই তাকে রক্ষা করছে এমন ব্যক্তির কথা ভিন্ন 
খতমের পদ্ধতিটি যেভাবে তুলে ধরা হয়েছে: 


“নদী ভাঙ্গন বা এরূপ কঠিন বিপদ হইতে উদ্ধারকল্পে 
এই নাম সোয়া লক্ষ বার কাগজে লিখিবে ও সোয়া 
করার সময় ‘আল্লাহু’ এই নাম মুখে বলিবে, তৎপর 
আল্লাহর নাম লিখিয়া কাগজগুলি একটি করিয়া গুলীর 
মধ্যে ভরিবে, তৎপর গুলীগুলি নদী বা যে পুকুরে মাছ 
থাকে তাহাতে ফেলিয়া দিবে। সকলেই পাক সাফ 
অবস্থায় ওযুসহ এই আমল করিবে। নতুবা হিতে 
বিপরীত হইতে পারে। এই আমল দ্বারা বিপদ হইতে 


\AY 


উদ্ধার হইবে ও মতলব পূর্ণ হইবে ইহাতে কোনো 

সন্দেহ নাই । আল্লাহর নামসমূহ ২ ভাগে বিভক্ত- 

জালালী (তেজস্বী ও জামালী (সোন্দৰ্যময়) ৷ ‘আল্লাহ’ 

নাম জালালীর অন্তর্ভুক্ত; এই জন্য ইহার খতমকে 

খতমে জালালী বলা হয় ”*6 

পাঠক, এবার আপনি নিজেই এই খতমের ফায়সালা করুন। 
এই খতমের পদ্ধতিতে আল্লাহর যাতি নাম নিয়ে খেল তামাশা, 
নির্লজ্জ আচরণের সাথে সাথে এর ফায়েদায় যা কিছু বলা হয় তা 
সবই বানোয়াট ও ভিত্তিহীন । ওহী ছাড়া এসব কথা বিশ্বাসে মুমিনের 
আক্ধীদায় স্পট পড়ে । আল্হাম্দুলিল্লাহ এমন অনেক আলেম পেয়েছি 
যিনি এই খতমের নাম ও পদ্ধতি শুনার সাথে সাথে “লা হাওলা...” 
পড়েছেন। 
আবার অনেক এমন রয়েছেন যিনি একে অপছন্দ করেন তবে অংশ 
নেন । তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই, আপনি জানা সত্বেও 
কেন এসব খতমে উপস্থিত হন তাদের একই কথা, ভাই, আমার 
টাকার দরকার তাই যাই । আবার এমন অনেক আছেন যারা এটির 
পক্ষে সাফাই গান ৷ বিভিন্ন যুক্তি ও হিলার মাধ্যমে এগুলোকে জায়েয 
রাখবার চেষ্টা করেন। স্বার্থের কারণে দ্বীনী বিষয়ের যে কোনে ব্যাখ্যা 


6 নেয়ামুল কুরআন, ১৯৮। 


\AA 


দেওয়া তাদের কাছে কোনো ব্যাপারই নয়৷ ব্যাখ্যা সঠিক নাকি ভুল 
এই বিষয় তাদের কাছে মূল্যহীন । এই কর্ম আমাকে কোথায় নিয়ে 
যাচ্ছে সেটিও উপেক্ষিত । অর্থই যেন তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য 
অথচ সম্পদের স্বার্থে ইলমের জোরে দীনের যে কোনো অপব্যাখ্যা 
ইয়াহুদী আলেমদের গুণ ছিল বলে আমাদের সকলের জানা ৷ ইলমের 
দ্বারা অপব্যাখ্যার মাধ্যমে দো'আ দুরূদের সুন্নাহ বহির্ভূত পদ্ধতি 
আবিষ্কার বা আবিষ্কৃত বিষয় জায়েয বানাবার অপচেষ্টা নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীর প্রকাশ । নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ বাণী ছিল যার মর্ম হচ্ছে: তার 
উম্মত বনী ইসরাঈলের পূর্ণ অনুসরণ করবে। এমনকি এক জোড়া 
জুতার মাঝে যেমন কোনো বেশ কম হয় না তার উম্মত ও বনী 
ইসরাঈলের উম্মতের মাঝে কোনো বেশ কম হবে না।'” তাই 
আল্লাহর কাছে সর্বদা অশ্রয় প্রার্থনা করা উচিত যে, আল্লাহ যেন 
আমাদেরকে কখনো এই তৃতীয় স্তরের আলেমদের মাঝে শামেল না 
করেন। আমাদের ঈমানকে দুর্বল করে দ্বিতীয় স্তরের মধ্যে ও যেন 
না রাখেন। বরং এই তিন শ্রেণির আলেমের মাঝে আল্লাহ 
আমাদেরকে প্রথম স্তরের আলেমদের অন্তর্ভুক্ত করুন এবং এই 


"7 তিরমিযী, সুনান, উম্মতের দলাদলি অনুচ্ছেদ, নং: ২৬৪১, হাকীম, আল- 
মুসতাদরাদক ‘আলাস-সহীহাইন, ফিতনা ও পরস্পর লড়াই অধ্যায়, নং:৮৪৪৮, 
8/৫১৬ 


প্রথম শ্রেণির মত আমাদেরকেও সঠিক দীন বোঝার তওফীক দিন। 
টাকার স্বার্থে বুঝে না বোঝার বাহানার মত মারাত্মক ব্যাধি থেকে 
আমাদেরকে রক্ষা করুন । আমীন। 


খতমে দুরুদে মাহি 


‘মাহি’ ফারসি শব্দ । যার অর্থ মাছ। বানানো একটি 
দুরূদকে ‘দুরুদে মাহি’ হিসেবে নামকরণের কারণ হিসেবে যে 
কাল্পনিক কাহিনীটি বলা হয়েছে তা নিম্নরূপ: 


“হযরত রসূল (সাঃ) এর সময় একজন কামেল ব্যক্তি 
নদীর তীরে বসিয়া সর্বদা এই দুরূদ শরীফ পড়িতেন। 
এ নদীর একটি রুগ্ন মৎস্য ইহা সর্বদা শুনিতে শুনিতে 
শিখিয়া ফেলিল ও পড়িতে লাগিল। ক্রমে মৎ্স্যটির 
রোগ আরোগ্য হইতে লাগিল ও তাহার শরীরের রং 
বদলাইয়া সোনার বর্ণ ধারণ করিল। দৈবাৎ একদিন 
এক ইহুদী জেলের জালে মৎ্স্যটি ধরা পড়িল ইহুদীর 
স্ত্রী অনেক চেষ্টা করিয়া মৎস্যটি কাটিতে পারিল না। 
অবশেষে উহাকে ফুটন্ত তৈলের মধ্যে ছাড়িয়া দেওয়া 
হইল কিন্তু মৎস্যটি নির্বিঘ্নে তৈলের মধ্যে ঘুরিয়া 
ঘুরিয়া এই দরূদ শরীফ পড়িতে লাগিল ইহা দেখিয়া 
ইহুদী অতিশয় আশ্চর্যান্বিত হইয়া পড়িল ও মৎস্যটিকে 
লইয়া হযরত রসূল (সাঃ) এর নিকট উপস্থিত হইল । 
হযরত (সাঃ) এর দোয়ায় মৎস্যটি বাকশক্তি লাভ 
করিল ও সমস্ত বিষয় হযরত (সাঃ) এর নিকট বর্ণনা 


\৭) 


করিল । ইহা শুনামাত্র সেখানে উপস্থিত ৭০ জন ইহুদী 
তৎক্ষনাৎ ইসলাম ধর্ম গ্রহণ করিলেন ও রসূল (সাঃ) 
এর নবুয়তের উপর ঈমান আনিলেন। তৎপর 
মৎ্স্যটিকে নদীতে ছাড়িয়া দেওয়া হইল । উপরোক্ত 
কারণে এই দরূদ শরীফ ‘দরূদে মাহি’ তথা মাছের 
দরূদ বলিয়া খ্যাতি লাভ করিয়াছে। ইহা পড়িলে অতি 
মধুর শুনা যায়” 


দুরূদটি নিমণরুপ: 


Lit Al JS GDL ps os Yr Je EN 
de 9 DD pps E303 sat bas Ply pil 
dl le es onl IID Help sD os 

“oll ep Lol cla) 


এই খতমের নিয়মে বলা হয়: ২১ দিনে বা ৪২ দিনে সোয়া 
লক্ষবার বর্ণিত দুরূদটি পড়া । এই নিয়মে এই খতম পড়লে নাকি 


18 নেয়ামুল কুরআন, পৃষ্ঠা:৪৩-৪৪। 


১৭ 


হাতে হাতে ফল পাওয়া যায় । অযু সহকারে নদীর তীরে বসে পড়লে 
আরও বেশি দ্রুত ফল পাওয়া যায় বলে বর্ণনা করা হয়েছ? 


এখানে কয়েকটি বিষয় লক্ষ্যণীয় । 


বর্ণিত দুরূদটি মাচছুর তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। বরং এটি কারো বানানো একটি 
দো‘আ| তাই একে ওযিফা হিসেবে আমলে আনা যাবে না। তবে 
এতে কোনো আপত্তিকর শব্দ নেই । তাই কেউ ইচ্ছা করলে দো'আর 
উদ্দেশ্যেই তা পড়তে পারে। 


এর যে পদ্ধতি ও ফযিলত বলা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া 
বানানো বক্তব্য। তাই মুমিন এ সবের পিছে পড়েন না এবং তা 
বিশ্বাস করেন না। 


দুরুদে মাহি নামকরণের কারণে যে কাহিনীটি উল্লেখ করা 
হয়েছে তা জালিয়াতদের বানানো সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া, এ 
কাহিনীর কোনো সত্যতা নেই। 


0800000 


"? প্ৰাপ্তক্ত ৷ 


১aY 


সূরা ইখলাস দ্বারা কুরআন খতম 


নিৰ্দিষ্ট সংখ্যার মাধ্যমে সূরা ইখলাসের খতম প্রচলিত না 
থাকলেও সুরা ইখলাস তিনবার পড়ার মাধ্যমে কুরআন খতমের 
প্রচলন রয়েছে। তিনবার সূরা ইখলাস পাঠ করলে পূর্ণ এক খতম 
কুরআন তেলাওয়াতের ছওয়াব পাওয়া যায় বলে অনেকের ধারণা । 
তাই অনেক সময় কুরআন খতম করতে অপারগ হলে তিনবার এই 
সূরা পাঠ করা হয়৷ বলা হয় হাদীসে রয়েছে, তিনবার সূরা ইখলাস 
পাঠ করলে এক খতম কুরআনের ছওয়াব পাওয়া যায়। অথচ এমন 
কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয় 
নি। রাসূলের হাদীসের সাথে যুক্তির মিশ্রণ ঘটিয়ে এমন কথা বলা 
হয়। আর অনেক ক্ষেত্রে এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কথার মর্ম পরিবর্তন হয়ে শরীয়তের বিকৃতি ঘটেছে। 


কুরআন আল্লাহর পবিত্র কালাম ৷ তার প্রতিটি অক্ষর, প্রতিটি 
মর্যাদাপূর্ণ । আল্লাহর কালাম হিসেবে মর্যাদার দিক থেকে পুরো 
কুরআন এক সমান তবে ভাব বা মর্মের দিক থেকে কোনো কোন 
আয়াত বা সূরার ফযিলত অন্যটির তুলনায় বেশি বলে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এরকম মর্যাদাপূর্ণ 


\At 


একটি সূরা হচ্ছে সূরা ইখলাস সুরাটিতে আল্লাহ তাঁর পরিচয় 
অত্যন্ত অল্প বাক্যের মাধ্যমে পরিপূর্ণভাবে তুলে ধরেছেন। এই সূরার 
ফযিলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন: 


al E200) STN ES Jaa lag GS SN" 
(tv6৭:3) l dhl 2 BS ob i ANS 


“এ সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিশ্চয় এটি 
(ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের বরাবর 20 


ওয়াসাল্লাম এরশাদ করেন: 
2S JG 0 SLAES UD SA So al 
ELS J (oT dl 2 5) IG SLAeS LE 
Bl HS ob il LS fe েল০) Ll 
(are:ody xl dhl 2 
“তোমাদের কেউ কি প্রতি রাতে কুরআনের এক 
তৃতীয়াংশ পড়তে অক্ষম? সাহাবিরা বললেন, এক 


1:০ সহীহুল বুখারী, তাফসীর অধ্যায়, “৮14 +৯” এর ফযিলত পরিচ্ছেদ, নং: 
৪৭২৬ ৷ উল্লেখ্য বুখারীর আরো একাধিক জায়গায় হাদীসটি রয়েছে। 


১৭০ 


তৃতীয়াংশ কীভাবে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, 


(>| 44 +৯) এক তৃতীয়াংশের সমান ৷”'* 


এবার দেখুন, এই হাদীসের অর্থটিকে কীভাবে পরিবর্তন করে 
তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা 
হয়েছে, যার কোনো বিবরণ সহীহে হাদীসে নেই । এক তৃতীয়াংশের 
সমান হওয়া এবং তিনবার পড়লে পূর্ণ কুরআন পড়ার ছওয়াব 
পাওয়া কি এক? উলামায়ে কেরাম এই হাদীসের মর্ম বর্ণনা করেন 
যে, কুরআনের বিষয়বস্তু মূলত তিনটি: আহকাম বা জীবন বিধান, 
আখবার বা সংবাদসমূহ, তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের 
বিবরণ। সূরা ইখলাসে তাওহীদের আলোচনা বা আল্লাহর 


"2! সহীহ মুসলিম, কুরআন ফযিলত সমূহ অধ্যায়, “414 +৯ 3” পড়ার ফযিলত 
পরিচ্ছেদ, নং: ১৯২২, 

সহীহুল বুখারী, তাফসীর অধ্যায়, “৮1 4 +৯ 3” এর ফযিলত পরিচ্ছেদ, নং: 
৪৭২৭ ৷ উল্লেখ্য বুখারীর বর্ণনাটি সামান্য ভিন্ন । বর্ণনাটি এইরূপ, 

Jy US Ga HYG, rails DS FSD BS ITLANSS LL So 2" 
OLAS idl a1) al: ¢ al 


\৭"৭ 


একত্ববাদকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম একে এক তৃতীয়াংশ বলেছেন ।'** 


একেই কেউ কেউ এভাবে বলেন যে, কুরআনের অর্থ তিন 
ভাগে বিভক্ত । ঘটনাবলী, আহকাম, আল্লাহর গুণাবলী । সূরা 
ইখলাসটি আল্লাহর গুণাবলীতে বিশেষিত।'3 এভাবেও বলা যায় 
যে, পুরো কুরআনের আলোচনা তাওহীদ, রিসালাত ও আখিরাত 
নিয়ে । যে কোনো বিষয় এ তিনটির কোনোটির সাথে সম্পৃক্ত । আর 
সুরা ইখলাসে তাওহীদের আলোচনা অত্যন্ত নিপুণভাবে করা হয়েছে, 
তাই এ সূরাকে কুরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে। 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস থেকেও 
এ অর্থেই এক তৃতীয়াংশ বলার কথাটি স্পষ্ট হয়ে যায় । 


নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


lz dhl 2 BB 2d sl2 1 SDSS STN MON 
(racy 03) al ea Al de 22 ) 0 ST slr 


1? ইবনু হাজার, ফাতহুল বারী, প্রাগুক্ত অধ্যায়, ৯/৫৯ । 
1% ত্থমাম নাওয়াওয়ী, মুসলিমের ব্যাখ্যাগুন্থ, প্রাগুক্ত অধ্যায় । 


১৭AY 


“আল্লাহ তা'আলা কুরআনকে তিন অংশে বিভক্ত 
করেছেন। “এ৷ +৯ ৯” (সূরা ইখলাস) কে কুরআনের 
তিন অংশের এক অংশ সাব্যস্ত করেছেন ”*** 


এই হাদীস থেকে উপরোক্ত মর্মটি আরো স্পষ্ট হয়ে যায়। 
তবে কেউ কেউ এক তৃতীয়াংশের সমতুল্য বলতে এক তৃতীয়াংশ 
পড়লে যে ছওয়াব হয় সূরা ইখলাস তেলাওয়াত করলে এই পরিমাণ 
ছওয়াব হয় বলে বলেছেন। কিন্তু এই মর্মটির কোনো দলীল নেই 
বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ‘ফাতহুল বারী’তে লিখেন: 


5 Sm J SUA Jat fp TAIT or 3 
Gor ol JF GUN haf sli ol loll eS 
3 1 S353 P93 Lents 1 Ae 35 LAS 
Aol hl 2 5 P35 Sb il SNS gl) ~~) 

(1. 


“আলেমগণের মধ্যে কেউ সমতুল্য অর্থটি ছওয়াব 
অর্জনের ক্ষেত্রে নেন এবং বলেন, এক তৃতীয়াংশ 
হওয়ার অর্থ এই সুরাটি পড়ার ছওয়াব পাঠকের জন্য 
এ ব্যক্তির সমান হবে যে এক তৃতীয়াংশ কুরআন 


144 সহীহ মুসলিম, প্রাগুক্ত, নং: ১৯২৩। 


\AA 


পড়েছে। এটাও বলা হয়ে থাকে, অতিরিক্ত ছওয়াব 


ব্যতিরেকে * মূল ছওয়াবের এক তৃতীয়াংশের সমান। 
তবে এই দাবীর সপক্ষে কোনো দলীল নেই ৷”'% 


এখানে লক্ষণীয় যে, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে 
কুরআনের এক তৃতীয়াংশ পড়ার ছওয়াব পাওয়ার ব্যাপারে কোনো 
সহীহ হাদীস নেই । একটি হাদীস থেকে এই মর্ম নেয়ার সামান্য 
সম্ভাবনা ছিল মাত্র, তবে মুসলিম শরীফের হাদীসের মাধ্যমে এই 
সম্ভাবনাটির অবকাশ দূর হয়ে গেছে। তথাপি দূরবর্তী সম্ভাবনা 
অনুযায়ী আমরা যদি মেনে নেই যে, একবার সূরা ইখলাস 
তেলাওয়াত করলে কুরআনের এক তৃতীয়াংশ পরিমাণ পড়ার ছওয়াব 
পাওয়া যায় তবে একথা অত্যন্ত স্পষ্ট যে, তিনবার সুরাটি 
তেলাওয়াত করলে এক তৃতীয়াংশ তিনবার পড়ার ছওয়াব পাওয়া 


"5 একথার মর্ম হল: যে কোনো নেক আমলের একটি মূল নেকী রয়েছে, তবে 
আল্লাহ তা'আলা তার দয়ায় এই নেকী কয়েকগুণ বাড়িয়ে দেন বলে কুরআন ও 
হাদীস থেকে আমরা জানতে পারি। এই হিসেবে পূর্ণ কুরআন একবার 
তেলাওয়াত করলে তার মূল এক ছওয়াব রয়েছে৷ তেলাওয়াতের মাঝে ইখলাস, 
গভীরতা ইত্যাদি অনুযায়ী ব্যক্তি বিশেষে আল্লাহ তা অনেকগুণ বাড়িয়ে দিতে 
পারেন। একবার সূরা ইখলাস পড়লে এক তৃতীয়াংশের মূল ছওয়াব পাওয়া 
যাবে অতিরিক্তটুকু নয় । 

1% ফাতহুল বারী, প্রাগুক্ত অধ্যায়, ৯/৬০ ৷ 


১৭a 


যাবে। পূরো কুরআন একবার পড়ার ছওয়াব পাওয়া যাবে বলে 
কোনো ইঙ্গিত হাদীসে নেই বিষয়টি সহজে বোঝার জন্য মনে 
করুন, আপনার একটি কাজ আছে। যে কাজের তিনটি অংশ 
রয়েছে । এই কাজটি পূর্ণ করার উপর আপনার ১০০ টাকার দেওয়ার 
প্রতিশ্র্মতি রয়েছে। তবে একটি অংশ করলে ২০ টাকা দেওয়ার 
প্রতিশ্রুতি । এখন কেউ যদি একটি অংশ তিনবার করে এবং এমনটি 
করার সুযোগ থাকে তবে আপনার প্রতিশ্রুতি মোতাবেক সে ৬০ 
টাকা পাওয়ার কথা । এখন যদি সে দাবী করে যে, মোট অংশ 
তিনটি, আমি একটি অংশ তিনবার করেছি, সুতরাং আমি কাজটি 
পূর্ণ করেছি, তাই যুক্তির দাবী হলো আমাকে ১০০ টাকা দেওয়া 
হোক, এখানে আপনি তার এই যুক্তিকে কীভাবে দেখবেন? ঠিক 
তদ্ৰূপ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক তৃতীয়াংশের 
ছওয়াব মেনে নিলেও একবার পড়লে এক খতম কুরআনের ছওয়াব 
পাওয়া যাবে এমন কথা যেমন নির্ভরযোগ্য হাদীস বহির্ভূত, তেমন 
যুক্তি বহির্ভূত । কোনো ইবাদত বা তার ছওয়াবের ক্ষেত্রে যুক্তি দিয়ে 
কিছু বলার সুযোগ নেই, তথাপি অনেক দূরবর্তী একটি যুক্তির 
খতমের ছওয়াব অর্জনের কথা ও আমল অত্যন্ত ব্যাপকভাবে 
প্রচারিত ও প্রচলিত । এমনকি অনেকে পুরো কুরআন পড়ার পর 
তিনবার সূরা ইখলাস পড়েন যাতে করে ভুলভ্রান্তি কিছু হলে এর 


ব 


মাধ্যমে তার ঘাটতি পূর্ণ হয়ে যায়, তারাবীর সালাতে অনেকে এই 
সুরা তিনবার পড়ে ঘাটতি পূর্ণ করেন, অথচ শরীয়তে এ সবের 
কোনো ভিত্তি নেই । সবচেয়ে আশ্চর্য্যের বিষয় হলো, অন্যের জন্য 
খতম পড়তে গিয়ে ঘটনাক্রমে পড়া শেষ না হলে এই সূরা তিনবার 
পড়ে বেঁচে যাওয়ার বাহানা তালাশ করা হয়। খতমের আয়োজকের 
প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই সূরা তিনবার পড়ে নিলেই কাম 
সারে। এভাবে বিভিন্ন সুন্নাহ বিরোধী কর্মের অনুপ্রবেশ ঘটে । 


কেউ বলতে পারেন সূরা ইখলাসের বর্ণিত ফযিলতের ব্যাপারে 
হাদীস রয়েছে, যেমন একটি হাদীসে এসেছে: 


SLANG SSG Sl S55 Cul dl 2 5) 1G 
“al 
“যে ব্যক্তি > 4 +৯ 3 তিনবার পড়ল সে যেন 
পুরো কুরআন পাঠ করল ।”'*! 


"77 আল্লামা জালাল উদ্দীন সুয়ূতী, (৮৪৯-৯১১ হিজরী, ১৪৪৫-১৫০৫ ঈসায়ী) 
জাম'‘উল জাওয়ামি“য়, মিম হরফের হাদীস, নং ৬২০১, আলাউদ্দীন আলী ইবন 
হুসামুদ্দান আল-মুত্তাকী, (৮৮৮-৯৭৫ হিজরী, ১৪৮৩-১৫৬৭ ঈসায়ী) কানযুল 
উম্মাল,১/৫৯৮ ৷ 


এ হাদীসটি অনির্ভরযোগ্য। এর কোনো নির্ভরযোগ্য সনদ 
নেই ।'*৪ এ হাদীস ছাড়াও উক্ত সূরা সংক্রান্ত নির্দিষ্ট সংখ্যা ও বিশাল 
ফযিলতের কথা সহ আরো কিছু হাদীস রয়েছে যার নির্ভরযোগ্য 
কোনো সনদ বা ভিত্তি নেই ৷ হাদীসের সাথে যাদের গভীর সম্পর্ক 
রয়েছে তারা জানেন যে, অন্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নামে নিসবত বা সম্পৃক্তের একটি দিক হচ্ছে, অনেক 
সময় রাসূল সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের বিভিন্ন মর্ম 
বা ব্যাখ্যা মানুষ তাদের জ্ঞান বা মেধা থেকে বর্ণনা করে থাকেন। 
পরবর্তীতে ব্যাখ্যাকারী নিজে অথবা অন্য কেউ উক্ত ব্যাখ্যা বা 
মর্মকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে 
হাদীস বলে চালিয়ে দিয়েছেন। অনেক জাল হাদীসের অনুপ্রবেশ 
এভাবেই ঘটেছে । আল্লামা সুয়তী মনে করেন জাল হাদীসের এই 
প্রকারটি সর্বাধিক ।'* নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য কোনো সনদ না 
থাকায় বর্ণিত হাদীসটিও এই ধরণের বলে সহজেই অনুমেয় ৷ আল্লাহ 
আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সহীহ সুন্নাহ মোতাবেক 
আমাদের জীবন পরিচালনার তওফীক দান করুন । আমীন। 


2 ন্‌রুদ্দীন আলী ইবনু আবু বাকর আল-হাইসামী, মাজমা‘উষ্যাওয়ায়িদ, সূরা “ 
> এ৷ ॥৯” এবং এবিষয়ে যা বর্ণিত হয়েছে, নং:১১৫৪০, আলবানী, 
সিলসিলাতুল আহাদীসিদ্দায়ীফাহ, ১০/১৩৬, নং: ৪৬৩৪ ৷ 

*% সুৃম়তী, তাদরীবুর-রাবী, জালিয়াতের প্রকার, ১/২৮৭ ৷ 


ৰ 


0800000 


অভিজ্ঞতা বনাম ধৰ্মীয় অনুভূতি 


উল্লেখিত প্রচলিত খতমসমূহ নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের শিক্ষা বহির্ভূত খেলাফে সুন্নাত স্বীকার করা সত্বেও তা 
জায়েয বা এতে কোনো সমস্যা নেই এর পক্ষে যে দলীল পেশ করা 
হয় তা হলো, অভিজ্ঞতা । আলেমগণের এক শ্রেণি ঈসালে ছওয়াবের 
খতমে অংশ নিলেও তা বিদ‘আত মনে করেন কেননা তারা জানেন 
যে, খাইরুল ক্রুনে খতমের মাধ্যমে ঈসালের কোনো পদ্ধতি ছিল 
না, তবে তারা ঈসালে ছওয়াব ছাড়া অন্যান্য সমস্যার কারণে যে 
কোনো খতম করতে কোনো সমস্যা নেই বলে মনে করেন তাদের 
যুক্তি হলো, এটি একটি তাজরিবাহ বা অভিজ্ঞতার বিষয় । এর সাথে 
বিদ‘আতের কোনো সম্পর্ক নেই। কেননা বিদ‘আতের সম্পর্ক 
ইবাদতের সাথে খতম যদি ইবাদতের উদ্দেশ্যে না করা হয়, বরং 
রোগমুক্তি বা অন্য উদ্দেশ্যে করা হয় তবে নাজায়েয হওয়ার কোনো 
কারণ নেই এগুলো বিভিন্ন বুযুর্গের অভিজ্ঞতা মাত্র । অভিজ্ঞতার 
আলোকে অমুক খতমে অমুক ফল দেখা গেছে, তাই আমরা সেই 
আশায় খতম পড়ছি। 


যে কোনো খতম পড়তে কোনো সমস্যা নেই একথা কতটুকু 
গ্রহণযোগ্য তা আমরা খতমের আলোচনায় বুঝতে পেরেছি। এবার 


qt 


হলো যে খতমে শব্দগত কোনো আপত্তি নেই তার কথা ৷ অভিজ্ঞতার 
আলোকে এমন খতমাদিকে শুদ্ধ বলে চালানো কতটুকু গ্রহণযোগ্য? 
মূলত অভিজ্ঞতা ও ধৰ্মীয় অনুভূতি দুটি বিষয়কে এক করে দেওয়ার 
ফলে আমরা এমন কথা বলি, অথচ দুটি বিষয়ে আকাশ পাতাল 
ব্যবধান । ইবনে তাইমিয়া রাহ.'** বিষয়টি সুন্দরভাবে বুঝিয়েছেন। 
ইবনে তাইমিয়া রাহ. এর আলোচনা পেশ করার আগে সহজেই 
বিষয়টি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ 


মূলত কোনো জিনিসের সাথে বারংবার সম্পৃক্ত হওয়া, সেই 
বস্তুকে নিয়ে গবেষণা, পরীক্ষা নিরিক্ষা ইত্যাদির মাধ্যমে উক্ত বস্তুর 
ভিতর বাস্তব যে প্রতিক্রিয়া পাওয়া যায় তাকে বলে অভিজ্ঞতা । 
অভিজ্ঞতার আলোকে কোনো কিছু প্রমাণিত হলে তা উক্ত বস্তুর 
বৈশিষ্ট্য। তাই তা অস্বীকারের কারো কোনো উপায় নেই পাগল 
ছাড়া কেউ তা অস্বীকার করতে পারে না। কেউ স্বীকার করুক বা 
নাই করুক, বিশ্বাস করুক বা নাই করুক, উক্ত বস্তু তার কাজ 


30 শায়খুল ইসলাম আহমদ ইবন আব্দুল হালীম তাক্বীউদ্দীন ইবনু তাইমিয়া । জন্ম: 
৬৬১ হিজরী মোতাবেক ১২৬৩ ঈসায়ী, ওফাত:৭২৮ হিজরী, মোতাবেক ১৩২৮ । 
তিনি মূলত হাম্বলী মাযহাবের অনুসারী বহু গ্রন্থ প্রণেতা । তাফসীর ও উসুলে 
তাকে ‘আয়াত’ নিদর্শন বলা হত। (আল-আ'লাম:/১৪৪) সমস্ত বিশ্বের 
আলেমদের কাছে তার গ্রহণযোগ্যতা, সহীহ আকীদার দওয়াত, প্রচার, প্রসারের 
ক্ষেত্রে তার তুলনা অত্যন্ত দুর্লভ । 


করেই যাবে। এখানে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই । যেমন 
ধরুন, আগুনের ভিতর জ্বালানোর বৈশিষ্ট্য মানুষ প্রথমে অভিজ্ঞতার 
আলোকেই পেয়েছে। আগুন জ্বালায় এ কথা সবাই মানেন । এভাবে 
যে কোনো রোগের গুঁষধ অনেক পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা 
হয়েছে অভিজ্ঞতায় দেখা গেছে অমুক ওষধ খেলে অমুক রোগ ভাল 
হওয়ার বৈশিষ্ট্য আল্লাহ সেই ওুঁষধে রেখেছেন অভিজ্ঞতায় প্রমাণিত 
হলে মুসলিম, খৃষ্টান, হিন্দু, বৌদ্ধ সবাই তা স্বীকার করেন। কেননা 
এটা সেই বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য। তাই অভিজ্ঞতা সঠিক হলে 
সবাই তা স্বীকার করতে বাধ্য। অপরদিকে ধর্মীয় অনুভূতি 
এমন যা একজন বিশ্বাস করলে অপরজন করেন না। যেমন 
ধরুন, একটি অত্যন্ত সুন্দর পাথর, হিন্দু ধর্মের ব্যক্তি তাকে খুবই 
শ্রদ্ধা করছেন। তিনি বলছেন, অভিজ্ঞতায় দেখা গেছে এই পাথর 
থেকে এই ফল পাওয়া যায়, এর অসম্মান করলে এই ক্ষতি হয়। 
অপর ব্যক্তি যিনি এই ধর্মে বিশ্বাসী নন তিনি এই পাথরকে লাথি 
মেরে উড়িয়ে দিচ্ছেন। কেননা হিন্দু ব্যক্তি যে বিশ্বাস পোষণ করেন 
তিনি তা করেন না। পাথরকে লাখি মারলেও তার কোনো ক্ষতি 
হচ্ছে না। হিন্দু ব্যক্তির কথাটি বাস্তব হলে লাখি মারলে এই ব্যক্তিরও 
ক্ষতি হওয়ার কথা ছিল। এখানে হিন্দু ব্যক্তির ধারণাকে আমরা 
অভিজ্ঞতা বলতে পারি না । বরং তা তার একটি ধর্মীয় বিশ্বাস । সে 
যদি পাথরকে শ্রদ্ধার কারণে কোনো লাভ, অপমান করার কারণে 


0" 


কোনো ক্ষতির বাস্তব ঘটনা শুনায় তবুও মুসলিম তা উড়িয়ে দিবেন, 
এমনকি তা নিয়ে হাসির কৌতুকও রচনা করতে পারেন। তিনি 
বলবেন মূলত লাভ ক্ষতি অন্য কারণে হয়েছে, হিন্দু ব্যক্তির বিশ্বাস 
তাকে এদিকে টেনে নিয়ে গেছে। এই হলো অভিজ্ঞতা এবং ধর্মীয় 
বিশ্বাসের পার্থক্য । 


এভাবে যে ব্যক্তি মাজারে নিয়মিত আসা যাওয়া করে, 
মাজারকে ভক্তি শ্রদ্ধা করে, তাকে আপনি এর খারাবী বুঝাতে চেষ্টা 
করলে বা এখানে এসে কোনো লাভ নেই বললে সে আপনাকে তার 
অনেক লাভ দেখিয়ে দিবে। সে বলবে আমি এই পেয়েছি, সেই 
পেয়েছি । শাহজালাল বাবার কাছে চাইলে পাওয়া যায় বলে আমার 
কাছে অনেক প্রমাণ রয়েছে। এ কথাগুলো কোনো কাল্পনিক বা ধরে 
নেওয়ার ভিত্তিতে নয় বরং বাস্তব। আমার নিজ কানে সিলেটের 
অনেককেই বলতে শুনেছি, এত লোক কি এখানে এমনিতেই আসে? 
নিশ্চয় তারা কিছু পায়। আমাদের ঘরের জিনিস তাই আমরা এর 
ক্রদর তথা মূল্যায়ন করি না। এখানে সে তাঁর অভিজ্ঞতা দেখালেও 
সহীহ আক্বীদা পোষণকারী মুসলিম তা বিশ্বাস করেন না । মাজার 
বিশ্বাসী লোকটির এমন কথা আপনার হাসি ও আক্ষেপকেই বৃদ্ধি 
করে। আপনি এটিকে তাঁর একটি বোকামী বলেই দেখছেন। কেননা 
এটা তাঁর মনের তৈরী একটি বিশ্বাস যার কোনো প্রমাণ নেই । 


iY 


প্রথমে বিশ্বাস তৈরীর পর সে তাঁর লাভ ক্ষতিকে মাজার কেন্দ্রিক 
টেনে নিয়ে যাচ্ছে। সে যতই অভিজ্ঞতার কথা বলুক না কেন 
আপনাকে তা বিশ্বাস করাতে পারবে না । তার কারণ হলো, এটাকে 
অভিজ্ঞতা নাম দিলেও প্রকৃতপক্ষে অভিজ্ঞতার সাথে এর কোনো 
সম্পর্ক নেই । বরং এটিও তাঁর একটি ধর্মীয় অনুভূতি বা বিশ্বাস 
এভাবে হাজারো উদাহরণ আপনি নিজেই চিন্তা করলে বের করতে 
পারবেন, যেখানে ধর্মীয় বিশ্বাসকে অভিজ্ঞতার নাম দিয়ে মানুষ 
বিভ্রান্ত হচ্ছে । কুরআন হাদীসের বিপরীত যত ভ্রান্ত আক্বীদা রয়েছে 
তার অধিকাংশই এ পর্যায়ের 


আরেকটি উদাহরণ দেখুন: ‘বিসমিল্লাহ’ বলে খাওয়া শুরু 
বিশ্বাস করি। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তা বলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি 
নবী বলে অস্বীকার করে সে এটি বিশ্বাস করবে না । মুসলিম ব্যক্তি 
বাস্তবে এই বরকত উপলব্ধি করলেও তিনি এখানে অভিজ্ঞতার 
দলীল দিতে পারেন না। কেননা এটা অভিজ্ঞতার বিষয় নয়। 
অভিজ্ঞতার বস্তু হলে মুসলিম অমুসলিম সবাই তা বিশ্বাস করতে 
বাধ্য । বরং এটি মুসলিম ব্যক্তির একটি ধর্মীয় বিশ্বাস । নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে তিনি এই বিশ্বাস পোষণ করেন। 


S.A 


আল্লাহ্‌ বা রাসূল ছাড়া অন্য কেউ বললে এই একই ব্যক্তি তা উড়িয়ে 
দিতেন। কেননা ওহী ছাড়া ধর্মীয় বিশ্বাস পোষণ করা যায় না। ওহীর 
বাইরের আক্বীদা মানেই ভ্রান্তি। ধরুন আমি বুযুর্গির এক পর্যায়ে 
পৌছে যদি বলি ‘কুল হুয়াল্লাহু...’ পড়ে খাবার শুরু করলে খাবারে 
বরকত হয়। এখন দেখা যাবে আমার কিছু অন্ধ ভক্ত একথা বিশ্বাস 
করবেন এবং তারাও এর আলোকে আমল শুরু করবেন। একথা 
বিশ্বাস করতে কোনো সমস্যা নেই দাবী করে দলীল হিসেবে 
বলবেন, এটা উনার অভিজ্ঞতা । তবে যিনি মুহাক্কিক আবার অন্ধ 
ভক্ত নন, বরং শরীয়তের সীমার ভিতরে থেকে ভক্তি করেন, তিনি 
এ কথা মেনে নিবেন না । কেননা তিনি জানেন যে, এটা অভিজ্ঞতার 
বিষয় নয় । এখানে একটি বিশ্বাসকে অভিজ্ঞতার নাম দেওয়া হয়েছে 
মাত্র। ওহীর বাইরে এমন কথা তিনি মেনে নিবেন না। তবে 
‘বিসমিল্লাহ’ এর বরকত ওহী দ্বারা প্রমাণিত, তাই তিনি তা মনে 
প্রাণে বিশ্বাস করেন এবং আমল করেন। আশাকরি ধর্মীয় বিশ্বাস 
এবং অভিজ্ঞতার মাঝে পার্থক্য বুঝতে আর কোনো উদাহ্রণের 
প্রয়োজন নেই । এবার পাঠক নিজেই বিভিন্ন খতমের ব্যাপারে 
ফায়সালা করুন এই খতমে এই হয়, সেই খতমে সেই হয়, তা কি 
অভিজ্ঞতার বিষয়? না কি একটি ধর্মীয় বিশ্বাস? দ্বিতীয়টি হলে - 
আপনি অন্ধ ভক্ত না হলে এটাই আপনার কাছে বাস্তব- ওহী ছাড়া 
আমরা এমন বিশ্বাস ও তার উপর আমল কীভাবে করতে পারি? 


0 


একটি ঘটনা দেখুন: চট্টগ্রামের জনৈক ব্যক্তি লন্ডন বসবাস 
করেন। দেশে আসলেই তিনি সিলেট আসেন এবং শাহজালাল রাহ. 
এর মাজার যিয়ারত করেন দেশে আসলে কোনো বারই নাকি তাঁর 
এই সফর মিস হয় না। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি 
কেন আসেন? এর প্রতি উত্তরে লোকটি বলল, “বাবা আঁরে লন্ডন 
ফাটাইয়ি ইতাল্লাই আঁই ফতিবার এডে আঁই” অর্থাৎ শাহজালাল বাবা 
আমাকে লন্ডন পাঠিয়েছেন, তাই আমি প্রত্যেকবার তথা দেশে 
আসলেই এখানে আসি । লোকটির বিশ্বাস দেখুন। সে তাঁর এ 
কথাগুলো অভিজ্ঞতার আলোকেই বলছে কেননা সে এখানে এসেছে 
এবং লন্ডন যাবার জন্য দো'আ করেছে এবং যেতে পেরেছে। 
একজন সহীহ আক্বীদা পোষণকারী হিসেবে আপনি লোকটির এই 
কথাগুলো কিভাবে নিবেন? আপনি সহীহ আক্বীদা পোষণকারী নিশ্চয় 
বলবেন, তার লন্ডন যাবার অনুমোদন প্রাপ্ত হওয়ার যাবতীয় জরুরী 
কাগজপত্র, ভিসা, পাসপোর্ট ইত্যাদি শর্ত মোতাবেক হয়েছে বলে 
অল্লাহর ইচ্ছায় সে যেতে পেরেছে| লন্ডনের অনুমোনের শর্তাদি 
পুরো না হলে একবার কেন শতবার মাজারে আসলেও সে যেতে 
পারত না| কিন্তু এমন লোককে যদি আপনি বলেন: ভাই, এখানে 
শাহজালাল সাহেবের কী সম্পর্ক? আপনার তো লন্ডন যেতে পারা 
যাবতীয় শর্তাদি সঠিকভাবে পূরণ হওয়ার কারণে হয়েছে, সে বলবে, 
কাগজপত্র সবকিছু বাবার ওসীলায় ঠিক হয়েছে। এভাবেই 


{Ns 


অতিভক্তির মাধ্যমে মানুষ বিশ্বাসের ধোকায় নিপতিত হয়। অতিভক্তি 
তার বিশ্বাসকে এদিক থেকে ওদিকে নিয়ে যায়। বাস্তবতা থেকে 
অবাস্তবতার দিকে নিয়ে যায়, অথচ সে টেরই পায় না। আমাদের 
অবস্থা এমন হচ্ছে কি না তা নিয়ে ভেবে দেখা দরকার । দীনের জন্য 
একটু ভাবলে ক্ষতিই বা কী? বরং এতে আমার অনেক লাভ 
রয়েছে। আমি সঠিক পথে থাকলেও ভাবার কারণে নিশ্চয় ছওয়াব 
পাব। 


এবার আমরা ইবনে তাইমিয়া রাহ. এর বক্তব্যটি উপস্থাপন 
করছি । তিনি লিখেন: 


oad led consi NN 2 oo slBh ue U2 SS" 
Ll 59 as dir ee CS pS 2 A 
Jas BS el Eel) JS— hl I ars Gnd) 

(a1-\eiill blll 3) 
“এরপর অনেক সময় এসব প্রার্থনাকারী যারা হারাম 
প্রার্থনা করে তাঁর কঠিন প্রয়োজনের কারণে আল্লাহ 
তাঁর প্রয়োজন পূর্ণ করেন, যদি কোনো মুশরিক একটি 
মূর্তির কাছে গিয়ে এই প্রয়োজনের প্রার্থনা করত তাঁর 


$১ 


প্রার্থনা ক্কবুল করা হত, কেননা (সে মূর্তির কাছে 
হলেও) তার পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে” 


ইবনে তাইমিয়া রাহ, এখানে যে কথাটি বুঝাতে চেয়েছেন তা 
অত্যন্ত স্পষ্ট । প্রার্থনাকারী হারাম বস্তু কামনা করছে। আল্লাহ তার 
মনের আহাজারী, কাতর অবস্থা দেখে এমন প্রার্থনাও শুনছেন। তবে 
এই বস্তু পেয়ে যাওয়া তাঁর কামনা জায়েয হওয়ার দলীল নয়। 
এভাবে মূর্তির কাছে গিয়েও সে যে প্রার্থনা করে, তাঁর কান্নাকাটি, 
শুনেন। তবে দোআ কবুল করা মূর্তির কাছে যাওয়ার কারণে নয়, 
বরং তার মনের করুণ অবস্থার কারণে কিন্তু প্রার্থনাকারী লোকটি 
তার বিশ্বাসকে মূর্তির দিকে নিয়ে গিয়ে ফিতনায় পতিত হয়। সে 
মনে করে মূর্তির কাছে এসে কিছু চাইলে পাওয়া যায় । 


তিনি আরো লিখেন: 


ILS 2 Of rel Ol or AS Blan Un 03 
JA DS hr ol 9:6১ bs lass Er) 


"1! ইবনু তাইমিয়া, আল-মানহাজুল ক্কাওয়ীম ফি ইখতিছারি ‘ইক্বতিদ্বায়ুসসিরাতিল 
মুস্তাকীম’, কিছু বস্তুর প্রতিক্রিয়ার আলোচনা যা অনেক সময় কম জ্ঞানী ও দুর্বল 
ধার্মিক ব্যক্তির জন্য ফিতনা হয়, এমনকি তার জ্ঞান ছিনিয়ে নিয়ে যায়, ১/৯৬ ৷ 


In) 


Ln all DS Oat 5 cle Sl AS Sl 
I Boyes nb SS U ahs BE ling ug Ad SSS 
RPE SLES RE 

4 rad dp ESN las 


“এখান থেকেই অনেক মানুষ ভুলের মধ্যে পতিত হয়, 
যখন তাদের কাছে খবর পৌঁছে, কোনো নেক মানুষ 
একটি ইবাদত করেছেন, অথবা একটি দো'আ করে 
তার ফল পেয়েছেন, অতঃপর এটিকে এঁ ইবাদত এবং 
দো'আ মুস্তাহাব হওয়ার দলীল বানিয়ে দেওয়া হয় এবং 
তারা সেই আমলটিকে সুন্নাত বানিয়ে নেয়, যেন তা 
কোনো নবী করেছেন। আর এটা মারাত্মক ভুল যা 
আমরা উল্লেখ করেছি। বিশেষ করে যখন আমলটির 
ফল কর্মের সময় আমলকারী মনের নিষ্ঠার কারণে 
হিসেবে তা করে থাকে, ফলে তারা এর মাধ্যমে 
ক্ষতিগ্রস্ত হয় ।”3* 


199 প্রাগুক্ত, ১/৯৭ । 


iA) 


পাঠক, আশা করি ইবনে তাইমিয়া রাহ, এর বক্তব্য থেকে 
বিষয়টি আমাদের সামনে আরো স্পষ্ট হয়ে গেল যে, কোনো বুযুর্গ 
কোনো দো'আর আমলের মাধ্যমে কিছু পেলে আমরা তা সেই 
দো‘আর প্রতিফল ভাবতে পারি না। কেননা ওহী ছাড়া এমন কথা 
বলা যায় না। তবে নেক বুযুর্গ তিনি যে প্রতিফল পেয়েছেন এটা 
মূলত তার মনের অবস্থার প্রতিফল । যে কোনো মুমিন মনের আবেগ 
নিয়ে সকাতরে আল্লাহর কাছে যেই দো‘আ করুক না কেন আল্লাহ 
তার প্রতিফল দিবেন। এমনকি সকাতরে কাফের ব্যক্তিও যখন 
আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তার প্রতিফল দেন বলে কুরআনে 
তিনি নিজেই উল্লেখ করেছেন৷ 


আল্লাহ আমাদের সবাইকে সঠিক বস্তু উপলব্ধি করার তওফিক দান 
করুন শুধুমাত্র সুন্নাতের মধ্যেই সফলতা দেখার তওফিক দান 
করুন । আমীন । 


আমাদের জানামতে সমাজে কম-বেশ যে খতমগুলো রয়েছে, 
বা যে দো'আ দুরূদগুলো খতম হিসেবে পড়ার প্রথা রয়েছে সেগুলো 
নিয়ে সামান্য পর্যালোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু মূলত 
সমাজে বা আমাদের মাঝে প্রচলিত খতম নিয়ে । তাই অন্যান্য 


"9 দেখুন: সূরা আনকাবুত, আয়াত: ৬৫, লুক্কমান, আয়াত: ৩২। 


Nt 


বানানো আরো কিছু আমল যেগুলোর প্রচলন রয়েছে তবে তা 
আমাদের সমাজে খতম হিসেবে প্রসিদ্ধ নয়, সেগুলোর আলোচনা 
করা হয় নি। যেমন : দুরুদে তাজ, দুরুদে হক্কানী, দুরুদে 
মুহাম্মাদী... । এসব দুরূদ পরবর্তী যুগের মানুষের বানানো । অতএব 
এগুলোর ফযিলতে যা কিছু বলা হয় সবই বানোয়াট ও ভিত্তিহীন 
কথা ।** তাছাড়া এগুলোর অনেকটির মধ্যে কিছু কিছু আপত্তিকর 
শব্দও বিদ্যমান । আপত্তির পর্যায়টি না-জায়েয ক্ষেত্র বিশেষে শির্ক 
পর্যন্ত রয়েছে। তাই এগুলোর চটকদার লাভের গল্প শুনেই তার 
পিছে না পড়া জ্ঞানী ব্যক্তির কাজ। এগুলোতে আমার আপনার 
বুযু্গের ছোঁয়া থাকলেও নবুওয়াতের নুর নেই৷ তাই নিজেকে নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দুরূদ ও দো'আর মাঝে 
শিখানো দুরূদ ও পদ্ধতিই আমাদের জন্য যথেষ্ট । সাহাবায়ে কেরাম 
রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের ভিতর থেকেই 


1 প্ৰখ্যাত হাদীস গবেষক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির, হাদীসের নামে 
জালিয়াতী, পৃষ্ঠা: ৬২০। 


$১০ 


দুনিয়ায় থাকাবস্থায় আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। 
তারা যেমন সুন্নাতের বাইরে কিছুই ভাবতে পারেন নি, আমরাও 
তাদের আদর্শের দাবীদার হলে তাযকিয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এর বাতানো ওষিফার বাইরে কোনো ওযিফা 
ভাবতে পারি না। বিপদে আপদে আল্লাহর শরণাপন্ন হতে তাঁর 
আদর্শ ও পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে শরণাপন্ন হতে পারি না। তাঁর 
বাতলানো পদ্ধতির মাধ্যমে শরণাপন্ন হলেই আল্লাহ আমাদের কথা 
দ্রুত শুনবেন বলে আমরা আশাবাদী । আল্লাহ তাঁর প্রিয় রাসূলকে 
তো একারণেই আমাদের কাছে পাঠিয়েছেন যে, আল্লাহর বান্দা 
হিসেবে আমরা কিভাবে, কিসের মাধ্যমে তাঁর কাছে প্রার্থনা করব, 
কোন পদ্ধতিতে কোন আমলে তাঁর নৈকট্য লাভ করব সেটা 
আমাদের তিনি জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের গণ্ডির ভিতর রাখুন। 
আমীন। 


0800000 


পরিশেষ 


কাছে বিনীত নিবেদন এই যে, আমাদের এই আলোচনা পর্যালোচনা 
কারো সম্মান বিশ্নিত করার উদ্দেশ্যে নয়। কারো সম্মান এবং তার 
অনুসরণ এক নয়। সবার সম্মান করতে হবে, আমরা এর জন্য 
নির্দেশিত । অপরদিকে আক্কাঈদ বিশ্বাস বা ইবাদত সংক্রান্ত বিষয়ের 
ক্ষেত্রে “১৮০০, ০ ৬1০” এর বাইরে যাওয়া যাওয়া যাবে না বলে 
আমরা আদেশপ্রাপ্ত। এর বাইরে গেলেই আমরা আহলুস্-সুন্নাহ 
ওয়াল জামাআতের বাইরে চলে যাব বলে সর্বদা আমাদের শ্রদ্ধেয় 
উস্তাদ মহোদয়গণ এবং আকাবীর আসলাফরা সতর্ক করে আসছেন। 
যুক্তি, বিবেক, জ্ঞান, ইলমের পাণ্ডিত্যের মাধ্যমে এর বাইরে যাওয়া 
থেকেই বিভ্রান্তির শুরু| তাই নিজ জ্ঞান দিয়ে নতুন আবিষ্কৃত 
বিষয়কে যাচাই করে দেখাকে নিরাপদ মনে করতে পারি না। 
নিরাপদ মনে করি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কথা কর্মের পূর্ণ অনুসরণ । আমাদের একটাই কথা রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এই আক্কীদা পোষণ করতেন কি না? তিনি এই 
ইবাদত এই পদ্ধতিতে বা এই উদ্দেশ্যে করেছেন কি না বা করতে 
নির্দেশ দিয়েছেন কি না? তিনি করলে বা নির্দেশ দিলে আর কোনো 


$V 


ঝুঁকি নেই । যে সব আলেমে দীন, আসাতিযা থেকে এভাবে সুন্নাতের 
অনুসরণ শিখেছি তাদের কেউই আমার এই ক্ষুদ্র পরিশ্রমে দুঃখিত 
হবেন না বলে আমি শতভাগ আশাবাদী । বরং তারা খুশি হয়ে 
দো‘আ করবেন। তাদের দো'আ ও সহযোগিতায় এই সামান্য 
খেদমতের ফায়েদা ব্যাপক হবে বলে আমি পূর্ণ আস্থাবান । আর যারা 
অনেক বড় আলেম, যারা তাদের জ্ঞানের উপর পূর্ণ আস্থা করত 
রাসূলের কর্ম বহির্ভূত পদ্ধতিকে দলীল (?) দিয়ে জায়েয করতে 
পারেন তাদের কাছে আমার সবিনয় আবেদন যে, আপনারা 
আমাদের মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ 
অনুসারীদের পূর্ণ অনুসরণের ওজুহাতটি কবুল করে আমাদেরকে, 
বিশেষ করে আমি নাদানকে আপনাদের দো'আয় শামিল রাখবেন। 
পরিশেষে সবার কাছে দো'আ চেয়ে শেষ করছি । আল্লাহ আমাদের 
এই ক্ষুদ্ৰ প্রচেষ্টাকে ক্ববুল করুন৷ সুন্নাতকে জলাঞ্জলি না দিয়ে 
সুন্নাতের জন্য নিজেকে জলাঞ্জলি বা বিলিয়ে দেওয়ার তওফিক দিন। 
আমীন। 


SNA 


গ্ৰন্থপঞ্জি 


রচনাটি লিখতে যে সমস্ত কিতাবের উপর মূলত নির্ভর করা হয়েছে 
এবং উদ্ধৃতি দেওয়া হয়েছে সেগুলোর মোটামুটি তালিকা, কিতাবের 
মুসান্নিফের নাম সহ নিম্নে প্রদান করা হলো। সালাফিয়্যাত বা 
সিনিয়ারিটির মূল্যায়নের লক্ষ্যে মুসান্নিফদের ওফাত সন উল্লেখ করা 
হয়েছে। সাধারণত ‘আল-মাকবাতুশ্‌ শামিলাহ’ দ্বিতীয় প্রকাশনীর 
উপর নির্ভর করা হয়েছে। তবে পাঠককে যাতে যে কোনো তথ্য 
বের করতে বেগ পেতে না হয় তাই শুধুমাত্র খণ্ড ও পৃষ্ঠা নং বা 
হাদীস নম্বরের উপর নির্ভর না করে হাদীস বা অন্যান্য তথ্যের 
অধ্যায় অনুচ্ছেদ উল্লেখ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। 
দৃষ্টিভঙ্গির তারতম্যে হাদীসের নাম্বার উল্লেখের ক্ষেত্রে বিভিন্ন জনের 
বিভিন্ন ধরণ, তাই পাঠক এক্ষেত্রে শুধুমাত্র নাম্বারের উপর পূর্ণ নির্ভর 
না করে অধ্যায় ও অনুচ্ছেদের উপর নির্ভর করবেন। 


1. আল-কুরআনুল করীম 

2. ইমাম আহমদ ইবনু হাম্বল (২৪১ হি.) মুসনাদে আহমদ । 

3. মুহাম্মদ ইবনু ইসমাঈল আল-বুখারী (২৫৬ হি.) সহীহুল 
বুখারী । 

4. মুসলিম ইবনুল হাজ্জাজ (২৬১ হি.), সহীহ মুসলিম ৷ 


$NA 


5. সুলায়মান সিজিস্তানী 
য়মান ইবনু আশআস 
(২৭৫ হি.), EBA 
6. মুহাম্মদ ইবনু 
ইয়াযিদ 
ইবনু মাজাহ (২৭৫ হি.), আস 
7. আবু ঈসা মুহাম্মদ তিরমিযী 
8. AO de 
RR নাসায়ী (৩০৩হি.), আস- 
নাদ (৩১১ হি.), EE 
“ফর ত্বাহাবী (৩২১ হি.), আল 
ল্‌ -আক্কীদাতুত্‌- 
1. ইবুন হিববান হিববান 
(৩৫৪ হি.), সহীহ 
daa 3s SEA 
তাবারানী (৩৬০ হি 
), আল-মু‘জামুল 
13. আহমদ ইবনু মাক্কায়িসিল 
ফারিস 
bf (৩৯৫ হি.) মু‘জামু ই 
14. মুহাম্মদ ইবন 
be আব্ুুল্লাহ হাকিম নাইসাপুরী (৪ 
15 ভহলদ ইৰ| | 
Y আহমদ 
HI ইবন সাহাল আস্-সার্খাসি (৪৮৩ 
. বুর ইবনু মাজাহ 
i (৬১৬ হি.), আল-মুহিতুল 


17. হাফিজ মুনযিরী (৬৫৬ হি.), আত তারগীব ওয়াত 
তারহীব। 

18. ইমাম নববী (৬৭৬ হি.), শরহু সহীহ মুসলিম । 

19. ইবনু মানযুর ৭১১ হি. লিসানু আরব । 

20. ইবনু তাইমিয়া (৭২৮ হি.), আল-মানহাজুল ক্কাবীম ফি 
ইখতিছারি ‘ইক্কতিদ্বাযুস-সিরাতিল মুস্তাক্ীম । 

21. ইবরাহিম ইবনু মুসা আশ-শাত্বিবী (৭৯০ হি.), আল- 
ই‘তিসাম। 

22. ইবনু আবীল ইয (৭৯২ হি.), শরহুল 
আক্কীদাতুত্তাহাবীয়্যাহ ৷ 

23. নুরুদ্দীন হাইসামী (৮০৭ হি.), মাজমাউয-যাওয়ায়িদ ৷ 

24. ইবনু হাজার আসক্কালানী (৮৫২ হি.), ফাতহুল বারী । 

25. আল্লামা বদরুদ্দীন আল-আইনি (৮৫৫ হি.), আল 
বিনায়াহ ৷ 

26. জালালুদ্দীন সুয়ুতী (৯১১ হি.), তাদরীবুর্রাবী । 

27. জালালুদ্দীন সুয়ুতী, জাম‘উল জাওয়া্মি“য় ৷ 

28. জালালুদ্দীন সুয়ুতী, আল-জামি‘উল কবীর । 

29. ইবনু নুজাইম (৯৭০ হি.),আল-বাহরুর রায়িক্ক । 

30. আলাউদ্দীন আলী ইবন হুসামুদ্দীান আল-মুত্তাকী (৯৭৫ 
হি.), কানযুল উম্মাল ৷ 


) 


31. আলাউদ্দীন আল-হাসকাফী (১০৮৮ হি.), আদ্দুর্ল 
মুখতার । 

32. ইবনু আবেদীন শামী (১১২৫ হি.), রাদ্দুল মুহতার ৷ 

33. শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী (১১৭৬ হি.), 
হুজ্জাতুল্লাহিল বালিগাহ ৷ 

34. মুহাম্মদ ইবন আলী আশ্-শাওকানী (১২৫০ হি.) 
ইরশাদুল ফুহুল ইলা তাহ্ক্রীক্কিল হাক্কি মিন ইলমিল 
উসূল। 

35. আল্লামা আলুসী (১৩৪২ হি.), রুহুল মা‘আনী। 

36. খাইরদ্দীন যিরিক্লী (১৩৯৬ হি.), আল-আ'লাম ৷ 

37. নাসিরুদ্দীন আলবানী (১৪১৯হি.), সহীহ ওয়া দ'য়ীফলু 
জা্মি“য়স সাগীর ৷ 

38. আলবানী, সহীহুত তারগীব ওয়াত্‌ তারহীব। 

39. আলবানী, সিলসিলাতুল আহাদীসি-দ্বয়ীফাহ ৷ 

40. আলবানী, তিরমিযির সহীহ ও দ'য়ীফ। 

41. মুফতী ফয়জুল্লাহ,(১৩৯৬ হি.), পান্দে নামাহ্‌ খাকী ৷ 

42. শামসুদ্দীন আফগানী (১৪২০ হি.), জুহুদু উলামায়িল 
হানাফিয়্যাহ ফি ইব্তালি আক্কায়িদিল কুবুরিয়্যাহ । 

43. মুফতী রশীদ আহমদ লুদয়ানবী(১৪২২ হি.), আহসানুল 
ফাতাওয়া ৷ 


ঘ্ঘ্ধ 


44. বারি’ ইরফান তাওফিক্ক, সহীহু কুনুযিস্‌-সুন্নাতিন্‌- 
নাবাবিয়্যাহ ৷ 

45. আলী ইবন ইবরাহিম হুশাইশ, সিলসিলাতুল আহাদীসিল 
ওয়াহিয়াহ । 

46. শায়খ আব্দুল্লাহ মুহসিন, আল ইমাম বুখারী ও কিতাবুহ্থ 
আল-জামি‘উস সহীহ । 

47. ড. মুহাম্মদ হুসাইন ইবন হাসান, মা*আলিমুল উসূলিল 
ফিব্কুহী ‘ইনদা আহলিস্‌-সুন্নাতি ওয়াল জামা‘আহ ৷ 

48. আব্দুর রহমান আল-খামিছ, ই‘তিক্কাদুল আয়িম্মাতিল 
আরবা‘আহ । 

49. ড, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির, হাদীসের নামে 
জালিয়াতী ৷ 

50. মৌলবী শামছুল হুদা, নেয়ামুল কুরআন । 

51. আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল হক, 
মোকছুদুল মো’মিনীন বা বেহেণ্তের পুঞ্জী। 

52. শাইখ আব্দুর রেজা মা‘আশ, মুনতাদাল কফিল ওয়েব । 

সমাপ্ত 
58058 


ঘা 


